Contents 


https://archive.org/details/@salim molla 


[ষ্ঠ খণ্ড] a 
[মহিলা সাহাবী] 


মুহাম্মদ আবদুল মাবুদ 


http://islamiboi.wordpress.com 


Contents 


এ. কে. এম. নাজির আহমদ 
পরিচালক 

বাংলাদেশ ইসলামিক সেন্টার 
২৩০ এলিফ্যান্ট রোড (৪র্থ তলা) 
ঢাকা-১২০৫ | 


© 


Ed 


টসল্ডাল" 


গ্রন্থকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
ISBN 984-31-0707-1 set 


প্রথম প্রকাশ 
জানুয়ারী ২০০৫ 
দ্বিতীয় প্রকাশ 


মুহাররাম ১৪২৯ 
মাঘ ১৪১৪ 


জানুয়ারী ২০০৮ 


প্রচ্ছদ 


মুদ্রণ 
আল. ফালাহ প্রিন্টিং প্রেস 
মগবাজার, ঢাকা-১২১৭ 


Ashabe Rasuler Jiban Katha (Vol. VI) Written by Muhammad Abdul Ma‘bud and 
Published by AKM Nazir Ahmad Director Bangladesh Islamic Centre 230 New 
Elephant Road Dhaka-{ 205 First Edition January 2005 Second Edition January 2008 
Price Taka 180.00 only. 


http://islamiboi.wordpress.com 


st AG. 


Contents 


সূচীপত্র 
হযরত যায়নাব বিনৃত রাসূলিল্লাহ (সা) ॥ ১৩ 
হযরত রুকাইয়্যা বিন্ত রাসূলিল্লাহ (সা) ॥ ২৬ 
হযরত উম্মু কুলছুম বিনৃত রাসূলিল্লাহ (সা) ॥ ৩৩ 
হযরত ফাতিমা বিন্ত রাসূলিল্লাহ (সা) ॥ ৩৭ 
হযরত উম্মুল ফাদল বিন্ত আল-হারিছ (রা) ॥ ৮২ 
হযরত সাফিয়্যা বিন্ত ‘আবদিল মুত্তালিব (রা) ॥ ৮৬ 
হযরত উম্মু আয়মান বারাকা (রা) 1 ৯২ 
হযরত উম্মু হানী বিন্ত আবী তালিব (রা) ॥ ৯৮ 
হযরত হালীমা আস-সা‘দিয়্যা (রা) ! ১০৪ 


. হযরত আশ-শায়মা’ বিন্ত আল-হারিছ আস-সা‘দিয়্যা (ত্বা) ॥ ১১২ 
. হযরত আসমা’ বিন্ত আবী বকর (রা) ॥ ১১৭ 

* হযরত উম্মু সুলাইম বিন্ত মিলহান (রা) ॥ ১৪১ 

. হযরত উম্মু হারাম বিন্ত মিলহান (রা) ১৫০ 

. হযরত ফাতিমা বিন্ত কায়স আল-ফিহুরিয্যা (রা) ॥ ১৫৪ 

. হযরত ফাতিমা বিন্ত আল-খাত্তাব (রা) ॥ ১৫৭ 

. হযরত ফাতিমা বিন্ত আল-আসাদছ (রা) ৷ ১৬১ 

* হযরত সুমাইয়্যা বিন্ত খুব্বাত (রা) ॥ ১৭০ 

. হযরত উম্মু ‘উমারা (রা).॥/১৭২ 

. হযরত উম্মু ওয়ারাকা বিন্ত'নাওফাল (রা) ॥ ১৮০ 

. হযরত উম্মু হাকীম'বিন্ত'আল-হারিছ (রা) ॥ ১৮৫ 

. হযরত উমামা বিম্ত'আবিল ‘আস (রা) ॥ ১৯১ 

. হযরত খাওলা.বিন্ত হাকীম (রা) ॥ ১৯৪ 

. হযরত. খাওলা৷/বিন্ত ছা‘লাবা (রা) ॥ ২০০ 

. হযন্নত'হাওয়া বিন্ত ইয়াযীদ (রা) ॥ ২০৬ 

. হযরত শিফা বিন্ত ‘আবদিল্লাহ (রা) ৷ ২০৯ 

«হযরত হামনা বিনৃত জাহাশ (রা) ॥ ২১৩ 

হযরত খানসা’ বিন্ত ‘আমর ইবন আশ-শারীদ (রা) ॥ ২১৭ 
: হযরত আসমা’ বিন্ত ইয়াযীদ আল-আনসারিয়্যা (রা) ॥ ২৩০ 
. হযরত উম্মু রমান বিন্ত ‘আমির (রা) 1 ২৩৬ 

. হযরত উম্মু ‘আতিয়্যা বিনত আল-হারিছ (রা) ॥ ২৪৬ 

. হযরত যায়নাব বিন্ত আবী মু‘আবিয়া (রা) ॥ ২৫০ 

. হযরত আর-রুবায়্যি“উ বিন্ত মু‘আওবিয (রা) 1 ২৫৪ 

* হযরত হিন্দ বিন্ত ‘উতবা (রা) ॥ ২৬৩ 

হযরত দুররা বিন্ত আবী লাহাব (রা) ! ২৮২ 

* হযরত উম্মু কুলছুম বিন্ত ‘উকবা (রা) 1 ২৯০ 

৩৬. 


হযরত আসমা’ বিন্ত উমাইস (রা) ৷ ২৯৫ 


গ্রন্থপঞ্জি ॥ ৩০০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


নৰ স্বভাব ও কোমল হৃদয়- একজন সৎ মানুষের বড়ো দুইটি গুণ। এমন 
গুণসম্পন্ন মানুষই সকল প্রকার উপদেশ, নীতিকথা, শিক্ষা-দীক্ষা, সত্য ও সঠিক 
পথের দিশা গ্রহণ করতে সক্ষম হয়। ফুলের পাপড়ি প্রভাতের মৃদুমন্দ বায়ুর 
নীরব গতিতে হেলে যায়; কিন্তু শক্ত দণ্ডধারী বৃক্ষকে প্রবল ঝড়ো হাওয়া বিন্দুমাত্র 
হেলাতে পারে না। চোখের দৃষ্টি শিখা আয়না ভেদ করে যায়; কিন্তু পাথরের উপর 
তীক্ষধার তীরও কোন প্রভাব ফেলতে পারে না । মানুষেরও ঠিক একই অবস্থা । 
নরম স্বভাব ও কোমল অন্তরের মানুষ সত্যের প্রতিটি আহ্বান মেনে নেয়: কিন্তু 
কঠিন হৃদয় ও রুক্ষ্ম মেজায মানুষের উপর বড় বড় মু‘জিযাও কোন প্রভাব 
ফেলতে পারে না। এ ধরনের পার্থক্যের বিক্ষিপ্ত দৃষ্টান্ত সর্বত্র পাওয়া যেতে পারে। 
তবে ইসলাম প্রচারের ইতিহাস পুরোটাই এ জাতীয় দৃষ্টান্তে ভরা । 

কাফিরদের মধ্যে এমন অনেক দুর্ভাগার নাম আমাদের জানা আছে যারা হাজারো 
চেষ্টার পরও আল্লাহ রাব্বুল ‘আলামীনের সামনে মাথা নত করেনি। কিন্তু 
সাহাবায়ে কিরামের মধ্যে এমন হাজারো বুযর্গ ছিলেন যারা তাওহীদের আওয়ায 
শোনার সাথে সাথে ইসলামের বেষ্টনীতে প্রবেশ করেন। সাহাবীদের সাথে 
সাহাবিয়াত বা মহিলা সাহাবীরাও এই মর্যাদার অংশীদার । 

শুধু অংশীদারই নন, বরং কোন কোন ক্ষেত্রে তারা পুরুষেরও অগ্রগামী । কোন 
রকম চেষ্টা-তদবীর ও জোর-জবরদস্তি ছাড়াই খাদীজা .(রা) ইসলাম গ্রহণ করেন 
এবং আল্লাহ রাব্বুল ‘আলামীনের সামনে মাথা নত করেন। রাসূলে কারীম (সা) 
বলেছেন : t 
‘আমি সোমবার দিন নবুওয়াত লাভ করি, আর খাদীজা সেই দিনের শেষ ভাগে 
নামায পড়ে। ‘আলী পরের দিন মঙ্গলবার নামায পড়ে । তারপর যায়িদ ইবন 
হারিছা ও আবূ বকর নামাযে শরীক হয় !' 


রাসূলুল্লাহর (সা) এ বাণী দ্বারা প্রমাণিত হয়, EES HEMET 
দিন এ বিশ্বের দিগন্তে যে আলো হল সাকমৰাখায তক 
পবিত্র-আত্মা মহিলার জ্যোতির্ময় অন্তরকে ভেদ করে। 

a SRE Enea Se UCASE 
জন্য সাহস, নিভঁকিতা ও শক্ত মনোবলের প্রয়োজন ছিল বেশী । কাফিরদের 
বাধা-বিপত্তি ও জুলুম-নির্যাতন সত্ত্বেও পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা 


http://islamiboi.wordpress.com 


Contents 


(৬) 


সাহাবীরাও চূড়ান্ত রকমের সাহস ও দৃঢ়তার সাথে নিজেদের ইসলাম গ্রহণের 
ঘোষণা দিয়েছেন । 

মহিলা সাহাবীরা খুব সহজে শুধু ইসলাম গ্রহণই করেননি, বরং তীরা অতি 
স্বচ্ছন্দভাবে ইসলামের প্রচারও করেছেন। সহীহ বুখারীর তায়াম্মুম’ অধ্যায়ে 
এসেছে, সাহাবায়ে কিরাম তাদের এক অভিযানে একজন মহিলাকে বন্দী করে 
রাসূলুল্লাহর (সা) সামনে হাজির করেন। তার নিকট মশক ভর্তি পানি ছিল। 
সাহাবায়ে কিরাম পানির প্রয়োজনে তাকে বন্দী করেন। রাসুলুল্লাহ (সা) তার 
পানি নেন, তবে তার মূল্য পরিশোধ করেন। রাসূলুল্লাহর (সা) এমন সততায় 
মহিলাটি ঈমান আনে এবং তার প্রভাবে তার গোটা গোত্র মুসলমান হয়ে যায় ৷ 
উম্মু শুরাইক (রা) মক্কায় প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর 
তার মধ্যে এই উপলব্ধি সৃষ্টি হয় যে, যে সত্য তিনি লাভ করেছেন তা অন্যদের 
সামনেও তুলে ধরা একান্ত কর্তব্য । তিনি মক্কার বিভিন্ন বাড়ীতে গিয়ে মহিলাদের 
নিকট ইসলামের দাওয়াত পৌছাতে থাকেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে 
কুরাইশ পাষণ্ডরা তাকে ধরে তার গোত্রের লোকদের হাতে তুলে দেয়। তাদের 
হাতে তিনি অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। অবশেষে তার মাধ্যমে তার গোত্র 
ইসলাম গ্রহণ করে। 


NEE HEE NEE TEES ES OUT 
সহ্য করেন। সুমাইয়্যা (রা) ইসলাম গ্রহণ করেন। মক্কার কাফিররা তার উপর 
নানা রকম অত্যাচারের কসরত চালায় । মক্কার উত্তপ্ত বালুর মধ্যে লোহার বর্ম 
পরিয়ে দুপুরের রোদে দাড় করিয়ে রাখতো । তারপরেও তিনি ইসলামের উপর 
অটল থাকতেন । একদিন দুপুর রোদে লোহার বর্ম পরিয়ে তপ্ত বালুর উপর উপুড় 
করে শুইয়ে দেওয়া হয়েছে। এমন সময় রাসূল (সা) সেই পথ দিয়ে কোথাও 
যাচ্ছিলেন। সুমাইয়্যাকে (রা) লক্ষ্য করে বললেন : ‘ধৈর্য ধর । জান্নাতই হবে 
তোমার ঠিকানা’ এত অত্যাচার করেও কাফিররা তৃপ্ত হয়নি। অবশেষে আবূ 
জাহল বর্শা বিদ্ধ করে তাকে শহীদ করে দেয় । 

হযরত ‘উমারের (রা) বোন ইসলাম গ্রহণ করলেন। সেকথা তার কানে গেলে 
এমন নির্দয়ভাবে তাকে মারপিট করেন যে, তার সারা দেহ রক্তে ভিজে যায় । 
তারপরেও তিনি বিন্দুমাত্র টললেন না। ‘উমারের (রা) মুখের উপর সাফ বলে 
দিলেন, যা ইচ্ছা করুন, আমি ইসলাম গ্রহণ করেই ফেলেছি। ইসলাম গ্রহণের 
কারণে দাসী লুবাইনাকে (রা) ‘উমার (রা) মারতে মারতে ক্লান্ত হয়ে থেমে 
যেতেন । তখন বলতেন, তোমার প্রতি দয়া ও করুণাবশতঃ থেমে যাইনি, ক্লান্ত 
হয়ে থেমেছি। লুবাইনাও (রা) ছাড়ার পাত্রী নন। তিনি বলতেন, আপনি ইসলাম 


http://islamiboi.wordpress.com 


Contents 
(৭) 


গ্রহণ না করলে আল্লাহও আপনাকে এমন শাস্তি দেবেন।* এমনিভাবে যিন্নীরার 
(স্ত্রীর দাসী) উপরও কঠোর নির্যাতন চালাতেন । উম্মু শুরাইককে (রা) রুটি ও মধু 
খাইয়ে দুপুরের প্রচণ্ড রোদে উত্তপ্ত বালুর উপর রাখা হতো । পিপাসায় বুক শুকিয়ে 
যেত, এক ফোটা পানির জন্য কাৎরাতেন, পানি দেওয়া হতোনা। 


পুরুষ সাহাবীরা যখন ঈমান আনলেন তখন কাফিরদের সাথে তাদের সকল 
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু এতে তাদের ঈমানী শক্তিতে কোন 
রকম তারতম্য সৃষ্টি হয়নি। মহিলা সাহাবীদের অবস্থা এ ব্যাপারে পুরুষ 
সাহাবীদের চেয়ে বেশী নাজুক ছিল। মানুষ যদিও তার সকল আত্মীয়-বন্ধুর 
সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী হয়ে থাকে, তবে একজন নারীর জীবনের সকল 
নির্ভরশীলতা স্বামীকে কেন্দ্র করে গড়ে উঠে। জীবনের কোন অবস্থায়ই সে স্বামীর 
উপর নির্ভরতা ছাড়া চলতে পারে না । পিতা পুত্রের সাথে এবং পুত্র পিতার সাথে 
সম্পর্ক ছিন্ন করে জীবন যাপন করতে পারে। কিন্তু একজন নারী স্বামী থেকে 
বিচ্ছিন্ন হয়ে একেবারে অসহায় হয়ে পড়ে৷ তা সত্ত্বেও মহিলা সাহাবীরা এমন 
এক স্পর্শকাতর সম্পর্ককেও ছিন্ন করে ফেলেছেন এবং নিজেদের কাফির 
স্বামীদের থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে, গেছেন। সুতরাং হুদাইবিয়ার সন্ধির 
পর যখন এ আয়াত-* BSI pass Ce 3, (তোমরা কাফির নারীদের 
সাথে দহা 95০ তখন পুরুষ সাহাবীরা যেমন 
তাদের কাফির স্ত্রীদের তালাক দিলেন, তেমনিভাবে বহু মহিলা সাহাবী তাদের 
কাফির স্বামীদের ছেড়ে হিজরাত করে মদীনায় চলে যান এবং তাই হযরত 
‘আয়িশা (রা) বলেন :* 

‘আমরা এমন কোন মুহাজির মহিলার কথা জানি না যে ঈমান এনে আবার 
মুরতাদ হয়েছে৷’ পুরুষদের ক্ষেত্রে মুরতাদ হওয়ার দৃষ্টান্ত আছে। 

কাফিররা মহিলা সাহাবীদেরকে নানা রকম শাস্তি দিত । কিন্তু তাদের কারও মুখ 
থেকে কালেমায়ে তাওহীদ ছাড়া শিরকমূলক কোন কথা কোনদিন উচ্চারিত 
হয়নি । উম্মু শুরাইক (রা) ঈমান আনলেন তার আত্মীয়-স্বজনরা তাকে নিয়ে 
প্রচণ্ড রোদে দাড় করিয়ে দিল। তিনি যখন সূর্যের উত্তাপে জ্বলছেন, তখন তাকে 
রুটির সাথে মধুর মত গরম জিনিস খেতে দিত । পানি পান করতে দিত না । এ 
অবস্থায় যখন তিন দিন চলে গেল তখন জালিমরা বললো : ‘যে দ্বীনের উপর তুমি 


১. আনসাব আল-আশরাফ-১/১৯৭; ইবন হাজার এ সাহাবিয়ার নাম লাবীবা এবং ডাকনাম উম্মু 
‘উবাইস বলেছেন। (আল-ইসাবা-৪/৩৯৯, ৩৭৫) 

২. সূরা আল-মুমতাহিনা-১০ 

৩. বুখারী : কিতাবুশ শুরূত; যিকরু সুলহিল হুদায়বিয়া । 


http://islamiboi.wordpress.com 


Contents 
(৮) 


আছ তা ত্যাগ কর।’ তিনি এমনই বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন যে, তাদের 
কথার অর্থ বুঝতে পারলেন না । যখন তারা আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা 
করে বুঝালো যে, তুমি তাওহীদ বা আল্লাহর একত্বকে অস্বীকার কর, তখন তীর 
মুখ দিয়ে উচ্চারিত হলো, “আল্লাহর Lali Al Sal a SU Sill 
উপর অটল রয়েছি” 


SE TE CAE CTR SNe ARIS প্রথা ও 
প্রচলিত বিশ্বাস ও সংস্কার শক্তভাবে আকড়ে থাকে । আর আরবে অংশীবাদী 
চিন্তা-বিশ্বাস দীর্ঘকাল যাবত প্রচলিত ও প্রতিষ্ঠিত থাকায় মানুষের অন্তরে তা 
শক্তভাবে গেঁথে গিয়েছিল । কিন্তু মহিলা সাহাবীরা ইসলাম গ্রহণের সাথে সাথে 
প্রচলিত সকল' বিশ্বাস ও সংস্কারকে অত্যন্ত প্রবলভাবে অস্বীকার করেন। 
আরববাসী মনে করতো, যদি কোন ব্যক্তি মূর্তির দোষ-ক্রটি বলে বেড়ায় তাহলে 
সে শক্ত কোন রোগে আক্রান্ত হয়ে পড়ে । এ কারণে হযরত যিন্নীরা (রা) ইসলাম 
গ্রহণের পর অন্ধ হয়ে গেলে কাফিররা বলতে শুরু করে যে, লাত ও ‘উষ্যা তাকে 
অন্ধ করে দিয়েছে। একথা শুনে তিনি সাফ বলে দিলেন, লাত ও ‘উষ্যার তার 
পূজারীদেরই কোন কিছুই করার ক্ষমতা নেই। আমার যা কিছু হয়েছে, সবই 
আল্লাহর পক্ষ থেকে ৷“ SS 

জাহিলী যুগে আরবরা শিশুদের বিছানার নীচে ক্ষুর রেখে দিত । তারা বিশ্বাস 
করতো, এতে শিশুরা ভূত- প্রেতের আছর থেকে নিরাপদ থাকে। একবার আয়িশা 
(রা) একটি শিশুর শিথানে ক্ষুর দেখতে পেয়ে এ কাজ থেকে বিরত থাকতে 
বলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) এ ধরনের কুসংস্কারকে মোটেই পসন্দ 
করতেন না ।* 


আরবে শিরকের প্রধান উপকরণ ও কেন্দ্র ছিল মূর্তি ৷ প্রতিটি বাড়ী, এমনকি 
প্রতিটি ঘরেই মূর্তি শোভা পেত । কিন্তু মহিলা সাহাবীরা ইসলাম গ্রহণের পর প্রতি 
মুহূর্তে, প্রত্যেকটি সুযোগে মূর্তির সাথে তীদের নেতিবাচক সম্পর্কের কথা 
জানিয়ে দিয়েছেন। হিন্দ বিন্ত উতবা (রা) ঈমান আনার পর তীর ঘরে যে মূর্তি 
রক, “আমরা 
তোর ব্যাপারে বড় ধোকার মধ্যে ছিলাম” ৷" 


প্রখ্যাত সাহাবী আৰূ তালহা (রা) যখন উন্মু সুলাইমকে (রা) বিয়ের প্রস্তাব দিলেন 
তখন তিনি বললেন : ‘আবু তালহা! তোমার কি একথা জানা আছে, যে খোদার 


তাবাকাত-৮/১৫৪; নিসা’ হাওলার রাসুল-২৪৫ 
উসুদুল গাবা, খণ্ড-৫ (যিন্নীরা) 
আদাবুল মুফরাদ : বাবু আত-তায়র 
তাবাকাত, খণ্ড-৮ (হিন্দ বিনত ‘উতবা) 


TO 


http://islamiboi.wordpress.com 


Contents 


(৯) 


‘ তুমি পূজা করো তা একটি কাঠের তৈরী মূর্তি, সেই গাছ মাটিতে জন্মেছিল এবং 
অমুক হাবশী দাস সেটি কেটে মূর্তি তৈরী করেছিল?’ আবূ তালহা বললেন : 
hai আমার জানা আছে’ উম্মু সুলাইম বললেন : ‘তাহলে তার পূজা করতে 
তোমার লজ্জা হয় না?’ যতক্ষণ পর্যন্ত আবূ তালহা মূর্তিপূজা ত্যাগ করে 
কালেমায়ে ee উচ্চারণ করেননি, উন্ম সুলাইম (রা) তাকে বিয়ে করতে 
রাজি হননি” 
ইসলামের প্রথম RTE AST TUT 
করে গড়ে তোলেন যে, বিশ্ববাসী অবাক-বিস্ময়ে তাদের কর্মকাণ্ডের দিকে 
তাকিয়ে দেখে। তীরা ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। তীরা খিলাফতের 
প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা, সমাজে সুবিচার প্রতিষ্ঠা, সুষম অর্থনৈতিক ব্যবস্থার 
প্রবর্তন, মোটকথা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে এমন সব উদাহরণ পেশ করেন 
যা আজো মানুষকে বিস্ময়ে অভিভূত করে। যেমন : আসমা’ বিনৃত আবী বকর ও 
তার ছেলে ‘আবদুল্লাহ ইবন আয-যুবাইর, ফাতিমা বিনত আসাদ ও তীর ছেলে 
‘আলী (রা), আন-নাওয়ার বিনৃত মালিক ও তার ছেলে যায়দ ইবন ছাবিত, 
সাফিয়্যা বিনৃত ‘আবদিল: মুত্তালিব ও তার ছেলে জাফর, উম্মু আইমান ও তার 
ছেলে উসামা (রা) এবং আরো অনেকে । 
এই মহিয়সী নারীগণ আমর বিল মা‘রূফ ও নাহি ‘আনিল মুনকার (সৎ কাজের 
আদেশ অসৎ কাজের নিষেধ)-এর দায়িত্বও সে যুগে পালন করেছেন। 
শিক্ষায়ও মহিলারা পুরুষের থেকে কোন অংশে পিছিয়ে থাকেননি । অসংখ্য 
‘আলিম পুরুষ সাহাবীর নাম পাওয়া যায়। তবে তার পাশাপাশি মহিলাদের 
সংখ্যাও কম নয়। সর্বাধিক সংখ্যক হাদীছ যে সাতজন সাহাবী বর্ণনা করেছেন 
তার সপ্তমজন মহিলা । তিনি উম্মুল মু'মিনীন ‘আয়িশা (রা) । আল-কুরআনের 
ব্যাখ্যা-বিশ্লেষণে, শরী‘আতের হুকুম-আহকামের ইসতিমবাত ও ইজতিহাদে 
সমাজের সকল শ্রেণীর মানুষকে যে ইসলাম সমানভাবে দেখার নির্দেশ-দিয়েছে, 
কেবল পুরুষগণই তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেননি । বরং মহিলাগণও তা 
বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। উহুদ যুদ্ধে হামযা (রা) শহীদ হলেন । সাফিয়্যা 
(রা)-হামযার বোন ও রাসূলুল্লাহর (সা) ফুফু, ভাইয়ের কাফনের জন্য দুই খণ্ড 
কাপড় নিয়ে এলেন দেখলেন হামযার (রা) লাশের পাশে আরেকজন আনসারী 
ব্যক্তির নগ্ন লাশ পড়ে আছে। ইসলাম সাফিয়্যার মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি . 


EE তাবাকাত, খণ্ড-৮ (উম্মু সুলাইম) 


= http://islamiboi.wordpress.com 


Contents 


(১০) 


করেছিল তা এই নগ্ন আনসারীর লাশকে উপেক্ষা করতে পারলো না । তিনি 
একখানা কাপড় এই আনসারীর কাফনের জন্য দানের সিদ্ধান্ত নিলেন। কিন্তু 
কোনটি দেবেন? কার‘আর (লটারী) মাধ্যমে তা নির্ধারণ করেন । এভাবে তিনি 
সাম্য ও সমতার প্রতীকে পরিণত হন ৷* 


ইসলামের সেবায় ধন-সম্পদ REE BE TE HE 
তা নয়। আমরা আবূ বকর (রা), ‘উছমান (রা) ও অন্যদের দানের কথা জানি। 
কিন্তু উম্মুল মু’মিনীন খাদীজার (রা) অঢেল সম্পদ রাসূলুল্লাহর (সা) হাতে তুলে 
দেওয়ার কথা ভুলি কি করে? একদিন মদীনায় রাসূল (সা) একটি ঈদের 
সমাবেশে দান-খায়রাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। উক্ত সঞ্গাবেশে 
মহিলারাও ছিলেন। তাঁরা তীদের হাতের বালা, কানের দুল, গলার হার, হাতের 
আংটি খুলে খুলে রাসূলে কারীমের (সা) হাতে তুলে দেন। আসমার (রা) ছিল 
একটি মাত্র দাসী । তিনি সেটি বিক্রী করে সকল অর্থ ফী সাবীলিল্লা 
উম্মুল মু'মিনীন যায়নাব বিনৃ্ত জাহাশ (রা) নিজ হাতে চামড়া দাবাগাত করতেন 
এবং তার বিক্রয় লব্ধ অর্থ গরীব-মিসকীনদের মধ্যে বিলিয়ে দিতেন। 
যুদ্ধের ময়দানেও কিছু সংখ্যক মহিলা সাহাবীকে উপস্থিত দেখা যায় । তারা 
পরোক্ষ ও প্রত্যক্ষ দুইভাবেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 

tliat to ol on WEAR ES UOIG + EAA 
5 নর) ৩/লোভ গার ত ওসব হা হম 
(রা) দাড়িয়ে, রাসূল (সা) জিজ্ঞেস করলেন : এ খঞ্জর দিয়ে কি করবে? বললেন 
: শত্ৰু নিধন করবো । 


ঈছার তথা অন্যের EE EEE SE EIEN 
সর্বযুগের সকল মানুষের নিরুট নৈতিকতার উচ্চতম্‌ স্তরের গুণ বলে স্বীকৃত । এ 
গুণ অর্জন করা অত সোজা নয়। পুরুষ সাহাবীদের ' মধ্যে এ গুণের বিকাশ 
ব্যাপকভাবে আমরা লক্ষ্য করে থাকি। জীবনের অন্তিম ক্ষণে এক ঢোক পানি 
নিজে পান না করে পাশে আহত আরেক ভাইকে দেওয়ার জন্য ইঙ্গিত করছেন, 
তিনি আবার অন্যকে দেওয়ার ইঙ্গিত করছেন। এভাবে একগ্লাস পানি তিনজনের 
নিকট ঘুরে আবার যখন প্রথমজনের নিকট আসে তখন দেখা যায় তিনি আর 
বেঁচে নেই। এভাবে একে একে পরবর্তী দুইজনের একই পরিণতি হয়। 
হার আক (1 গা সহ) 
ELL a ay ELA MA 


৯. আল-মুফাসসাল ফী আহকাম আল-মারআতি ওয়াল বায়ত আল-মুসলিম-৪/৩৫৮, ৩৫৯; 
আল-ইসতী‘আব- 8/৩৩৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


(১১) 


এ ক্ষেত্রে মহিলা সাহাবীরাও কিন্তু পিছিয়ে ছিলেন না। এ গুণটির ব্যাপক বিকাশ 
তাদের মধ্যেও ঘটেছিল । আয়িশা (রা) একদিন রোযা আছেন। ইফতারের জন্য 
ঘরে কেবল এক টুকরো রুটি আছে। ইফতারের আগে এক দুঃস্থ মহিলা এসে 
কিছু খেতে চায় । তিনি দাসীকে রুটির টুকরোটি তাকে দিতে বলেন । দাসী বলে, 
আপনি ইফতার করবেন কিভাবে? বললেন, ‘রুটির টুকরোটি তাকে দাও, 
ইতফারের কথা পরে চিন্তা করা যাবে ৷” 


একদিন রাসূল (সা) বললেন, যে আজ রাতে এই লোকটিকে মেহমান হিসেবে 
নিয়ে যাবে আল্লাহ তার প্রতি সদয় হবেন। আবূ তালহা (রা) তাকে সংগে করে 
কোন খাবার ছিল না। তাই স্ত্রী উম্মু সুলাইম (রা) ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের ঘুম 
পাড়ালেন। তারপর যে সামান্য খাবার ছিল তা মেহমানের সামনে হাজির করেন। 
এক ছুতোয় আলো নিভিয়ে নিজেরা খাবার না খেয়ে বসে থাকেন, আর মেহমান 
তা বুঝতে না পেরে পেট ভরে আহার করেন। 


EEE TOE FE SON HCE EA 
পরোয়া করেননি। উমাইয়্যা খিলাফতের প্রতিষ্ঠাতা মু‘আবিয়া (রা) যখন 
‘আয়িশার (রা) সংগে দেখা করতে আসেন তখন তিনি তাকে তার কিছু কাজের 
জন্য তিরস্কার করেন। ‘আবদুল্লাহ ইবন যুবাইরের (রা) ঘাতক স্বৈরাচারী হাজ্জাজ 
ইবন ইউসুফ আসমার (রা) সাথে দেখা করতে এলে তিনি তীকে অত্যন্ত কঠোর 
ভাষায় ভর্ৎসনা করেন। এমনকি তাকে মিথ্যাবাদী ও দাজ্জাল বলে আখ্যায়িত 
করেন। দোর্দণ্ড প্ৰতাপশালী উমাইয়্যা খলীফা আবদুল মালিক একদিন রাতে তীর 
এক চাকরকে কোন ক্রটির কারণে অভিশাপ দেন। ঘটনাক্রমে সে রাতে প্রখ্যাত 
সাহাবিয়্যা উম্মুদ দারদা (রা) খলীফার মহলে অবস্থান করছিলেন। সকালে তিনি 
খলীফাকে ডেকে বলেন, গত রাতে তুমি চাকরকে অভিশাপ দিয়েছো । অথচ 
রাসূল (সা) কাউকে অভিশাপ দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। খলীফা 
লজ্জিত হন। 


এভাবে জীবনের একেকটি দিক যদি খতিয়ে দেখা যায় তাহলে স্পষ্ট হয়ে ওঠে 
যে, মহিলা সাহাবীগণ জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে 
সমানভাবে এগিয়ে গেছেন। আসহাবে রাসূলের জীবনকথা, ঙষ্ঠ খণ্ডে আমরা 
তাদের জীবনের এ সকল দিক তুলে ধরার চেষ্টা করেছি । 

আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে, সাহাবায়ে কিরাম, পুরু্ষ ও মহিলা 
নির্বিশেষে অনেকের ইসলামী জীবন অতি সংক্ষিপ্ত । তাদের জীবনের বেশী সময় 
BL SL (LEAT AEP, RLS IP SL 
মানব জাতির ইতিহাসের বিস্ময়কর নায়ক ‘উমারের (রা) জাহিলী জীবনের 


http://islamiboi.wordpress.com 


Contents 
(১২) 


দু'একটি ঘটনা ছাড় পূরণ চিত্র পাওয়া যায় না। সে ক্ষেত্রে অন্যদের ইসলাম-পূর্ 
জীবন কতটুকু জানা সম্ভব তা সহজেই অনুমেয়। ৷ 

প্ৰকৃতপক্ষে আমরা মহিলা সাহাবীদের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস রচনা করতে 
পারিনি। কারণ, সে তথ্য আমাদের হাতে নেই । যেটুক আমরা করেছি, তা 
তীদের জীবনের একটি খণ্ডচিত্র বলা যেতে পারে। তবে এসব চিত্র যেন একেকটি 
আলোর ঝলক । যুগে যুগে মুসলিম মহিলারা সেই আলোতে পথ চলার চেষ্টা 
করেছেন । বাংলা ভাষা-ভাষী মহিলারাও যাতে মহিলা সাহাবীদের জীবনকে আদর্শ 
হিসাবে গ্রহণ করে তাদের অনুসরণ করতে পারেন, এই লক্ষ্যে আমাদের এ 
ক ত সলা তত পান তাহলে 
আমাদের শ্রম সার্থক হবে। 


আরেকটি কথা যা না বললেই নয়, তা হলো আসহাবে রাসুলের জীবনকথা লেখার 
পরিকল্পনা আসলে বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক এ কে 
এম নাজির আহমদ সাহেবের বেশ কয়েক বছর আগে এ বিষয়ে লেখার জন্য 
তিনি উৎসাহিত করেন। সেই যে শুরু করেছি, তারপর থেকে এ পর্যন্ত আমার 
প্রতিটি ধাপে তিনি নানাভাবে সহযোগিতা করে চলেছেন । আল্লাহ তা'আলা তাকে 
এর উত্তম প্রতিদান দিন- এই দু'আ করি। 


পরিশেষে পাঠক-পাঠিকাদের নিকট বিনীত নিবেদন, তাদের দৃষ্টিতে কোন 
ভুল-ক্ৰুটি ধরা পড়লে তা লেখককে অবহিত করবেন। আল্লাহ তা'আলা আমাদের 
সকলকে ভার মর্জি মত কাজ করার তাওফীক দান করুন! আমীন! 


২৩ ডিসেম্বর ২০০৪ A মুহাম্মদ আবদুল মাবুদ 


| http://islamiboi.wordpress.com 


Contents 


যায়নাব বিন্ত রাসূলিল্লাহ (সা) 


মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মেয়ে সায়্যিদা যায়নাব (রা)- 
যিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন। উন্মুল মুমিনীন হযরত ‘আয়িশা (রা) তীর 
সম্পর্কে রাসূলুল্লাহর (সা) এ বাণী বর্ণনা করেছেন :* 
MEN SE E> 

সে ছিল আমার সবচেয়ে ভালো মেয়ে। আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট 
পেতে হয়েছে!’ 
হযরত যায়নাবের (রা) সম্মানিতা জননী উন্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরা (রা)। 
যিনি মুহাম্মাদ (সা)-এর রিসালাতের প্রতি সর্বপ্রথম ঈমান আনার অনন্য গৌরবের 
অধিকারিণী ৷ তার মহত্ব ও মর্যাদা এত বিশাল যে বিগত উন্মাত সমূহের মধ্যে কেবল 
হযরত মারইয়ামের (আ) সাথে যা তুলনীয় । 
ইমাম আজ-জাহাবী বলেন :২ 

ES EA ba LSAT Sl AUS Els hs 
a CE TRCN RT 
মধ্যে সবার বড় ।' 
. আবু ‘আমর বলেন, যায়নাব (রা) তাঁর পিতার মেয়েদের মধ্যে সবার বড়। এ ব্যাপারে 
কোন মতপার্থক্য নেই । আর যারা ভিন্নমত পোষণ করেন তারা ভুলের মধ্যে আছেন। 
তাদের দাবীর প্রতি গুরুত্্‌ প্রদানের কোন হেতু নেই । তবে মতপার্থক্য যে বিষয়ে আছে 
তা হলো, la Cee CT GOAT না কাসিম? 
বংশবিদ্যা বিশারদদের একটি দলের মতে আল-কাসিম প্রথম ও যায়নাব দ্বিতীয় সন্তান । 
ইবনুল কালবী যায়নাবকে (রা) প্রথম সন্তান বলেছেন। ইবনে সা‘দের মতে, যায়নাব 
(রা) সেয়েদের মধ্যে তরার বড় হরন য়ায় রাহ্তলাহর (সা) অভানদের ক্রমথায়া 
BELL LL 


ofr A Ey PE i ER Salli ~~ sL oS | Pr 
Apt 5 sis 


. হায়াতুস সাহাবা-১/৩৭২ 
. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৪৬ 
তাবাকাত-৮/৩০ 

. আস্-সীরাতুন নাবাবিয়্যা-১/১৯০ 


0G HU 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৪ আসহাবে রাসূলের জীবনকথা 


‘রাসূলুল্লাহর (সা) বড় ছেলে আল কাসিম, তারপর যথাক্রমে আত-তায়্যিব ও আত- 
তাহির । আব বড় মেয়ে রুকাইয়্যা, তারপর যথাক্রমে যায়নাব, উন্মু কুলছুম ও ফাতিমা ৷” 
পিতা মুহাম্মাদ (সা)-এর নুবুওয়াত প্রাপ্তির দশ বছর পূর্বে হযরত যায়নাবের (রা) জন্য 
হয়। তখন হযরত রাসূলে কারীমের (সা) বয়স তিরিশ এবং মাতা হযরত খাদীজার (রা) 
পঁয়তান্লিশ বছর ৷ হযরত যায়নাবের (রা) শৈশব জীবনের তেমন কোন তথ্য পাওয়া যায় 
না। তীর এ জীবনটি সম্পূর্ণ অন্ধকারেই রয়ে গেছে। তার জীবন সম্পর্কে যতটুকু যা জানা 
যায় তা তার বিয়ের সময় থেকে । 

রাসূলুল্লাহর (সা) মেয়েদের মধ্যে সর্বপ্রথম হযরত যায়নাবের (রা) বিয়ে অল্প বয়সে : 
অনুষ্ঠিত হয়। TE REO RT SE TE HSS 2:19 
গ্রহণ করতে পারেননি ৷ তিনি বলেন :৬ 


EE [RF YS 57 J 5 55 soll Ue of Sn bl 5 


‘ইবন সা‘দ উল্লেখ করেছেন যে, আৰুল আ'স যায়নাবকে বিয়ে করেন নবুওয়াতের পূর্বে 
এ এক অবাস্তব কথা ।' 

খালাতো ভাই ৷ মা হযরত খাদীজার (রা) আপন ছোট বোন হালা বিন্ত খুওয়াইলিদের 
ie HE | ত 
বিয়ের সময় বাবা-মা মেয়েকে যে সকল উপহার সামগ্রী দিয়েছিলেন: তার মধ্যে ইয়ামনী 
আকীকের একটি হারও ছিল। হারটি দিয়েছিলেন মা খাদীজা (রা) ।৮ | 
পিতা মুহাম্মাদ (সা) ওহী লাভ করে নবী হলেন। মেয়ে যায়নাব (রা) তার মার সাথে 
মুসলমান হলেন। স্বামী আবুল ‘আস তখন ইসলাম গ্রহণ করেননি । রাসূলুল্লাহ (সা) 
মদীনায় হিজরাত করলেন। পরে হযরত যায়নাব (রা) স্বামীকে মুশরিক অবস্থায় মক্কায় 
রেখে মদীনায় হিজরাত করেন ।% 

রাসূলুল্লাহ (সা) হযরত যায়নাব (রা) ও আবুল ‘আসের মধ্যের গভীর সম্পর্ক এবং 
ভদ্বোচিত কর্মপদ্ধতির প্রায়ই প্রশংসা করতেন ।২০ 

আবুল ‘আস যেহেতু শিরকের উপর অটল ছিলেন, এ কারণে ইসলামের হুকুম অনুযায়ী 
উচিত ছিল, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া । কিন্তু রাসূল (সা) মক্কায় সে সময় 
শক্তিহীন ছিলেন। ইসলামী শক্তি তেমন মজবুত ছিল না। তাছাড়া কাফিরদের জুলুম- 


. তাবাকাত-৮/৩০-৩১ 

. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৪৬ 

. তাবাকাত-৮/৩১ 

প্রাগুক্ত 

প্রাগুক্ত-৮/৩২ 

১০. সুনানু আবী দাউদ-১/২২২ http://islamiboi.wordpress.com 


VT DLE 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৫ 


অত্যাচারের প্রাবন সবেগে প্রবহমান ছিল। এদিকে ইসলামের প্রচার প্রসারের গতি ছিল : 
মন্থর ও প্রাথমিক পর্যায়ের । এসকল কারণে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না ঘটানোই | 
রাসূল (সা) সমীচীন মনে করেন। 
আবুল ‘আস স্ত্রী যায়নাবকে (রা) অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মানও করতেন। কিন্তু 
তিনি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে প্রিয়তমা স্ত্রীর নতুন দ্বীন কবুল করতে কোনভাবেই রাজী 
হলেন না। এ অবস্থা চলতে লাগলো । এদিকে রাসূলুল্লাহ (সা) ও কুরাইশদের মধ্যে 
মারাত্মক দ্বন্থব ও সংঘাত শুরু হয়ে গেল । কুরাইশরা নিজেদের মধ্যে বলাবলি করলো : 
‘তোমাদের সর্বনাশ হোক! তোমরা মুহাম্মাদের মেয়েদের বিয়ে করে তার দুশ্চিন্তা 
নিজেদের ঘাড়ে তুলে নিয়েছো । তোমরা যদি এ সকল মেয়েকে তার কাছে ফেরত 
পাঠাতে তাহলে সে তোমাদের ছেড়ে তাদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তো ৷’ তাদের মধ্যে 
অনেকে এ কথা সমর্থন করে বললো- ‘এ তো অতি চমৎকার যুক্তি ৷’ তারা দল বেধে 
আবুল ‘আসের কাছে যেয়ে বললো, ‘আবুল ‘আস, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে তার 
পিতার কাছে পাঠিয়ে দাও । তার পরিবর্তে তুমি যে কুরাইশ সুন্দরীকে চাও, আমরা তাকে 
তোমার সাথে বিয়ে দেব।’ আবুল ‘আস বললেন, ‘আল্লাহর কসম! না তা হয়না । আমার 
স্ত্রীকে আমি ত্যাগ করতে পারিনে। তার পরিবর্তে সকল নারী আমাকে দিলেও আমার তা 
পসন্দ নয়৷’ একারণে রাসূল (সা) তার আত্মীয়তাকে খুব ভালো মনে করতেন এবং 
ংসা করতেন ।২* 
হযরত যায়নাব (রা) স্বামী আবুল ‘আসকে গভীরভাবে ভালোবাসতেন। স্বামীর প্রতি তার 
ভালোবাসা ও ত্যাগের অবস্থা নিম্নের ঘটনা দ্বারা স্পষ্ট হয়ে উঠেছে: 
নবুওয়াতের ১৩তম বছরে রাসূলুল্লাহ (সা) মক্কা থেকে মদীনায় হিজরাত করেন। হযরত 
যায়নাব (রা) স্বামীর সাথে মক্কায় থেকে যান।১২ কুরাইশদের সাথে মদীনার মুসলমানদের 
সামরিক সংঘাত শুরু হলো। কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে বদরে 
সমবেত হলো । নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আবুল ‘আস কুরাইশদের সাথে বদরে গেলেন। 
কারণ, কুরাইশদের মধ্যে তীর যে স্থান তাতে না যেয়ে উপায় ছিলনা । বদরে কুরাইশরা 
শোচনীয় পরাজয় বরণ করে। তাদের বেশ কিছু নেতা নিহত হয় এবং বহু সংখ্যক যোদ্ধা 
বন্দী হয়। আর অবশিষ্টরা পালিয়ে প্রাণ বাচায়। ভাগ্যের কী নির্মম পরিহাস! এই বন্দীদের 
মধ্যে রাসূলুল্লাহর (সা) জামাই হযরত যায়নাবের (রা) স্বামী আবুল ‘আসও ছিলেন। ইবন 
ইসহাক বলেন, হযরত ‘আবদুল্লাহ ইবন যুবাইর ইবন নু‘মান (রা) তাকে বন্দী করেন। 
OE UOT OS UE ANCOR 
বন্দী হন ।১৩ 


১১. তাবারী-৩/১৩৬; ইবন হিশাম, আস্-সীরাহ-১/৬৫২ 
১২. আনসাবুল আশরাফ-১/২৬৯ 
১৩. আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা-৪/১২২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৬ আসহাবে রাসূলের জীবনকথা 


বদরের বন্দীদের ব্যাপারে মুসলমানদের সিদ্ধান্ত হলো, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। 
‘ বন্দীদের সামাজিক মর্যাদা এবং ধনী-দরিদ্র প্রভেদ অনুযায়ী একহাজার থেকে চার হাজার -. 
' দিরহাম মুক্তিপণ নির্ধারিত হলো । বন্দীদের প্রতিনিধিরা ধার্যকৃত মুক্তিপণ নিয়ে মক্কা- -. 
মদীনা ছুটাছুটি শুরু করে দিল। নবী দুহিতা হযরত যায়নাব (রা) স্বামী আবুল ‘আসের 
মুক্তিপণসহ মদীনায় লোক পাঠালেন । আল-ওয়াকিদীর মতে আবুল ‘আসের মুক্তিপণ 
নিয়ে মদীনায় এসেছিল তার ভাই ‘আমর ইবন রাবী‘ । হযরত যায়নাব মুক্তিপণ দিরহামের 
পরিবর্তে একটি হার পাঠিয়েছিলেন। এই হারটি তার জননী হযরত খাদীজা (রা) বিয়ের 
সময় তাকে উপহার দিয়েছিলেন। হযরত রাসূলে কারীম (সা) হারটি দেখেই বিমর্ষ হয়ে 
পড়লেন এবং নিজের বিষণু মুখটি একখানি পাতলা কাপড় দিয়ে ঢেকে ফেললেন । 
জান্বাতবাসিনী প্রিয়তমা স্ত্রী ও অতি আদরের মেয়ের স্মৃতি তার মানসপটে 
ভেসে উঠেছিল। | OO 
কিছুক্ষণ পর হযরত রাসূলে কারীম (সা) সাহাবীদের লক্ষ্য করে বললেন : “যায়নাব তার 
স্বামীর মুক্তিপণ হিসেবে এই হারটি পাঠিয়েছে । তোমরা ইচ্ছে করলে তার বন্দীকে ছেড়ে 
দিতে পার এবং হারটিও তাকে ফেরত দিতে পার ৷” সাহাবীরা বললেন : ‘ইয়া রাসূলাল্লাহ! 
আপনার সন্তুষ্টির জন্য আমরা তাই করবো ।' সাহাবীরা রাজী হয়ে গেলেন তারা আবুল 
‘আসকে মুক্তি দিলেন, আর সেইসাথে ফেরত দিলেন তার মুক্তিপণের হারটি। তবে 
রাসূলুল্লাহ (সা) আবুল ‘আসের নিকট থেকে এ অঙ্গিকার নিলেন যে মক্কায় ফিরে 
অনতিবিলম্বে সে যায়নাবকে মদীনায় পাঠিয়ে দেবে ।২8 
রাসুলুল্লাহ (সা) যায়নাবকে (রা) নেওয়ার জন্য আবুল ‘আসের সংগে হযরত যায়দ ইবন 
হারিছাকে (রা) পাঠান । তাকে '‘বাতান’ অথবা ‘জাজ’ নামক স্থানে অপেক্ষা করতে বলেন! 
যায়নাব (রা) মক্কা থেকে সেখানে পৌছলে তাকে নিয়ে মদীনায় চলে আসতে বলেন। 
aioli MEE tn at Coo MDA APOE OEY OTSA) 
হযরত যায়নাব (রা) সফরের প্রস্তুতিতে ব্যস্ত আছেন, এমন সময় হিন্দ বিনত ‘উতবা এসে 
LoL ns co UA মুহাম্মাদের মেয়ে, তুমি কি তোমার বাপের কাছে 
যাচ্ছো? যায়নাব (রা) বললেন, এই মুহূর্তে তো তেমন উদ্দেশ্য নেই, তবে ভবিষ্যতে 
আল্লাহর যা ইচ্ছা হয়। হিন্দ ব্যাপারটি বুঝতে পেরে বললো : বোন, এটা গোপন করার 
কি আছে । সত্যিই যদি তুমি যাও, তাহলে পথে দরকার পড়ে এমন কোন কিছু প্রয়োজন 
হলে রাখঢাক না করে বলে ফেলতে পার, আমি তোমার খিদমতের জন্য প্রস্তুত আছি। 
মহিলাদের মধ্যে শত্রুতার সেই বিষাক্ত প্রভাব তখনও বিস্তার লাভ করেনি যা পুরুষদের 
মধ্যে ছড়িয়ে পড়েছিল । এ কারণে হযরত যায়নাব (রা) বলেন : হিন্দ যা বলেছিল, 
অন্তরের কথাই বলেছিল । অর্থাৎ আমার যদি কোন জিনিসের প্রয়োজন হতো, তাহলে অবশ্যই 
' সে তা পূরণ করতো । কিন্তু সে সময়ের অবস্থা চিন্তা করে আমি অস্বীকার করি।১৫ 


১৪. ইবন হিশাম-১/৬৫৩; তাবাকাত-৮/৩১; সিয়ারু আলাম আন-নুবালা- ২/২৪৬ 
১৫. তাবারী-১/১২৪৭; ইবন হিশাম-১/৬৫৩-৫৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১৭ 


হযরত যায়নাব (রা) কিভাবে মক্কা থেকে মদীনায় পৌছেন সে সম্পর্কে সীরাতের 
গ্ৰন্থসমূহে নানা রকম বর্ণনা পাওয়া যায়। কয়েকটি এখানে উল্লেখ করা হলো : EF 
ইবন ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে যায়নাবের (রা) দেবর কিনানা ইবন রাবী" 
একটি উট এনে দাড় করালো। যায়নাব উটের পিঠের হাওদায় উঠে বসলেন। আর 
কিনানা স্বীয় ধনুকটি কাধে ঝুলিয়ে তীরের বাণ্ডিলটি হাতে নিয়ে দিনে দুপুরে উট হাকিয়ে 
মন্ধা থেকে বের হলো । কুরাইশদের মধ্যে হৈ চে পড়ে গেল.। তারা ধাওয়া করে মক্কার 
অদূরে ‘জী-তুওয়া’ উপত্যকায় তাদের দুই জনকে ধরে ফেললো। কিনানা কুরাইশদের 
আচরণে ক্ষিপ্ত হয়ে কাধের ধনুকটি হাতে নিয়ে তীরের বাণ্ডিলটি সামনে ছড়িয়ে দিয়ে 
বললো : তোমাদের কেউ যায়নাবের নিকটে যাওয়ার চেষ্টা করলে তার সিনা হবে আমার 
তীরের লক্ষ্যস্থল । কিনানা ছিল একজন দক্ষ তীরন্দাজ । তার নিক্ষিপ্ত কোন তীর সচরাচর 
দা হা ভাল হাত কজন তাযাৰ বত হলা তা তক জব 
এগিয়ে গিয়ে বললো: 
bE EEE NE 7 RE OO HEE TET ETE 
তোমার সাথে একটু কথা বলতে চাই’ কিনানা তীরটি নামিয়ে নিয়ে বললো, কি বলতে 
চান, বলে ফেলুন । আবু সুফইয়ান বললো: 
BEES UC TOMER ETE ET EE 
নিয়ে বের হয়েছো, আর আমরা বসে বসে তা দেখছি । গোটা আরববাসী জানে বদরে 
আমাদের কী দুর্দশা ঘটেছে এবং যায়নাবের বাপ আমাদের কী সর্বনাশটাই না করেছে। 
তুমি যদি এভাবে প্রকাশ্যে তার মেয়েকে আমাদের নাকের উপর দিয়ে নিয়ে যাও তাহলে 
সবাই আমাদেরকে কাপুরুষ ভাববে এবং এ কাজটি আমাদের জন্য অপমান বলে বিবেচনা 
করবে । তুমি আজ যায়নাবকে বাড়ী ফিরিয়ে নিয়ে যাও । কিছুদিন সে স্বামীর ঘরে থাকুক । 
এদিকে লোকেরা যখন বলতে শুরু করবে যে, আমরা যায়নাবকে মক্কা থেকে যেতে বাধা 
দিয়েছি, তখন একদিন তুমি গোপনে তাকে তার বাপের কাছে পৌছে দিও 2১৬ 
কিনানা আবু সুফইয়ানের কথা মেনে নিয়ে যায়নাবসহ মক্কায় ফিরে এল । যখন ঘটনাটি 
মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল, তখন একদিন রাতের অন্ধকারে সে আবার 
যায়নাবকে নিয়ে মক্কা থেকে বের হলো এবং ভাইয়ের নির্দেশ মত নিদিষ্ট স্থানে তাকে তীর 
বিতত গতা তলের য়ামাক ত গতর আগত 
_- মৃদীনায় পৌছলেন 2৭ 
তাবারানী ‘উরওয়া ইবন যুবাইর হতে বর্ণনা করেছেন। এক ব্যক্তি যায়নাব বিন্ত 
রাসুলুল্লাহকে (সা) সাথে নিয়ে মক্কা থেকে বের হলে কুরায়শদের দুই ব্যক্তি১৮ পিছু ধাওয়া 
করে তাদের ধরে ফেলে । তারা যায়নাবের (রা) সংগী লোকটিকে কাবু করে যায়নাবকে 
(রা) উটের পিঠ থেকে ফেলে দেয়। তিনি একটি পাথরের উপর ছিটকে পড়লে শরীর 


১৬. আল-বিদায়া-৩/৩৩০; ইবন হিশাম-১/৬৫৪-৫৫ 
১৭. তাবারী-১/১২৪৯; যুরকানী : শারহুল মাওয়াহিব-৩/২২৩'’ 


৩ http://islamiboi.wordpress.com 


Contents 
‘১৮ আসহাবে রাসূলের জীবনকথা 


ফেটে রক্ত বের হয়ে যায়। এ অবস্থায় তারা যায়নাবকে (রা) মক্কায় আবু সুফইয়ানের 
নিকট নিয়ে যায়। আবু সুফইয়ান তাকে বনী হাশিমের মেয়েদের কাছে সোপর্দ করে। 
পরে তিনি মদীনায় হিজরাত করেন। উঠের পিঠ থেকে ফেলে দেওয়ায় তিনি যে আঘাত 
পান, আমরণ সেখানে ব্যথা অনুভব করতেন এবং সেই ব্যথায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ 
করেন। এজন্য তাকে শহীদ মনে করা হতো ২৯ 
হযরত ‘আয়িশা (রা) বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর (সা) মেয়ে যায়নাব কিনানার সাথে 
“মকন্ধা থেকে মদীনার উদ্দেশ্যে বের হলো । মক্কাবাসীরা তাদের পিছু ধাওয়া করলো । 
হাব্বার ইবনুল আসওয়াদ সর্বপ্রথম যায়নাবকে ধরে ফেললো । সে যায়নাবের উটটি 
তীরবিদ্ধ করলে সে পড়ে গিয়ে আঘাত পেল। সে সন্তান সম্ভাবা ছিল। এই আঘাতে তার 
গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। অতঃপর বানু হাশিম ও বানু উমাইয়্যা তাকে নিয়ে বিবাদ 
ডবা লং লব ক থা ত 
তাকে বলতো, তোমার এ বিপদ তোমার বাবার জন্যেই হয়েছে।২০ 

একদিন রাসূলুল্লাহ (সা) যায়দ ইবন হারিছাকে বললেন, তুমি কি যায়নাবকে আনতে 
পারবে? যায়দ রাজি হলো। হযরত রাসূলে কারীম (সা) যায়দকে একটি আংটি দিয়ে 
বললেন, ‘এটা'নিয়ে যাও, যায়নাবের কাছে পৌছাবে।' আংটি নিয়ে যায়দ মক্কার দিকে 
চললো । মকন্কার উপকঞ্ঠে সে এক রাখালকে ছাগল চরাতে দেখলো। সে তাকে জিজ্ঞেস 
করলো, তুমি কার রাখাল? বললো, ‘আবুল ‘আসের’ । আবার জিজ্ঞেস করলো, 
‘ছাগলগুলি কার?’ বললো, 'যায়নাব বিন্ত মুহাম্মাদের ৷' যায়দ কিছুদূর রাখালের সাথে 


১৮, সেই দুই ব্যক্তির একজন হাব্বার ইবন আল-আসওয়াদ। সে ছিল হযরত খাদীজার (রা) চাচাতো 

ভাইয়ের ছেলে। তাই সম্পর্কে সে যায়নাবের মামাতো ভাই । আর দ্বিতীয়জন ছিল নাফে ইবন 
__‘আবনি কায়স অথবা খালিদ ইবন ‘আবদি কায়স। তাদের এমন অহেতুক বাড়াবাড়িমূলক আচরণের 
RUAN NE TEE FU 


JUL USS RS dL a Go SHI IRI FN 5 Ug Sb Ll 


“যদি তোমরা হাব্বার ইবন আল-আসওয়াদ ও সেই ব্যক্তিটি যে তার সাথে যায়নাবের দিকে এগিয়ে 
যায়, HR oO তাহলে আগুনে পুড়িয়ে মারবে !' Ls Ll do Liane 


5s 35 


J Fi fl ~~ Uys cl oly 02১৯ G5 SS 5 


UAL Sb ob dN Fit oie of SY 

‘আমি তোমাদেরকে বলেছিলাম, যদি তোমরা এ দুই ব্যক্তিকে ধরতে পার, আগুনে পুড়িয়ে মারবে। 
কিন্তু পরে আমি ভেবে দেখলাম এক আল্লাহ ছাড়া আর কারো জন্য কাউকে আগুন দিয়ে শাস্তি 
দেওয়া উচিত নয়। তাই তোমরা যদি তাদেরকে ধরতে পার, হত্যা করবে!’ কিন্তু পরে তারা 
মুসলমান হয় এবং রাসূল (সা) তাদেরকে ক্ষমা করে দেন। (বুখারী, কিতাবুল জিহাদ : বাবু লা 

"' ইউ'য়াজ্জাবু বিআজাবিল্লাহ; আল-ইসাবা : হাব্বার ইবন আল-আসওয়াদ, ৩য় খণ্ড; আনসাবুল 
আশরাফ-১/৩৫৭, ৩৯৮, সিয়ারু আলাম খানৰ ২/২৪৭; bs Ll ১/৬৫৭) 

১৯. হায়াতুস সাহাবা-১/৩৭১ 

২০. ইবন হিশাম-১/৬৫৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৯: 


চললো। তারপর তাকে বললো, ‘আমি যদি একটি জিনিস তোমাকে দিই, তুমি কি তা 
যায়নাবের কাছে পৌছে দিতে পারবে?’ রাখাল রাজি হলো! যায়দ তাকে আংটিটি দিল, 
আর রাখাল সেটি যায়নাবের হাতে পৌছে দিল। 

যায়নাব রাখালকে জিজ্ঞেস করলো, ‘এটি তোমাকে কে দিয়েছে?’ বললো, HE OE 
আবার জিজ্ঞেস করলো, ‘তাকে কোথায় ছেড়ে এসেছো?’ বললো, অমুক স্থানে ৷’ যায়নাব 
চুপ থাকলো । রাতের আঁধারে যায়নাব চুপে চুপে সেখানে গেল । যায়দ তাকে বললো, 
‘তুমি আমার উটের পিঠে উঠে আমার সামনে বস!’ যায়নাব বললো, ‘না, আপনিই 
আমার সামনে বসুন’ এভাবে যায়নাব যায়দের (রা) পিছনে বসে মদীনায় পৌছলেন। 
হযরত রাসূলে কারীম (সা) প্রায়ই বলতেন, ‘আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার 
জন্যই কষ্ট ভোগ করেছে।’২১ সীরাতের গ্ৰন্থসমূহে হ্যরত যায়নাবের (রা) মক্কা থেকে 
মদীনা পৌছার ঘটনাটি একাধিক সূত্রে ভিন্ন ভিন্ন ভাবে বর্ণিত হতে দেখা যায়। 
যেহেতু তাদের দুইজনের মধ্যের সম্পর্ক অতি চমৎকার ছিল, এ কারণে হযরত যায়নাবের 
(রা) মদীনায় চলে যাওয়ার পর আবুল ‘আস বেশীর ভাগ সময় খুবই বিমর্ষ থাকতেন। 
গল গত যম ক বহক 
পংক্তি দুইটি আওড়াতে থাকেন :২২ 


Lil BS oo Gz El + CES) OF 5 ys 
Le ‘SJL a I S55 + Ei A] ls ot i 


“যখন আমি ‘আরিম’ 'নামক স্থানটি অতিক্রম করলাম তখন যায়নাবের কথা মনে হলো। 
বললাম, আল্লাহ তাআলা এ ব্যক্তিকে সজীব রাখুন যে হারামে বসবাস করছেন। আমীন 
দুহযাযার যা যেযেকে পতা ছা আরা হলো রতিযমি.রিয়। জার প্রত্যেক হয়া যাই 
কথার প্রশংসা করে যা তার ভালো জানা আছে৷” 

মক্কার কুরায়শদের যে বিশেষ গুণের কথা কুরআনে ঘোষিত হয়েছে _ রিহলাতাশ 
শিতায়ি ওয়াস সাঈফ’__ শীতকালে ইয়ামনের দিকে এবং গ্রীষ্মকালে শামের দিকে তাদের 
বাণিজ্য কাফিলা চলাচল করে-_ আবুল ‘আসের মধ্যেও এ গুণটির পূর্ণ বিকাশ ঘটেছিল । 
মন্ধা ও শামের মধ্যে সবসময় তার বাণিজ্য কাফিলা যাতায়াত করতো। তাতে কমপক্ষে 
একশো উটসহ দুইশো লোক থাকতো । তার ব্যবসায়িক বুদ্ধি, সততা ও আমানতদারীর 
জন্য মানুষ তার কাছে নিজেদের পণ্যসম্ভার নিশ্চিন্তে সমর্পণ করতো । ইবন ইসহাক 
বলেন, ‘অর্থ-বিত্ত, আমানতদারী ও ব্যবসায়ী হিসেবে তিনি মক্কার গণমান্য মুষ্টিমেয় 
লোকদের অন্যতম ছিলেন।’২৩ 

কথ গা কহত গতে ভা 
২১. হায়াতুস সাহাবা-১/৩৭১-৭২ 

ডহ, তাবাকাত-৮/৩২; আনসাবুল আশরাফ-১/৩৯৮ 

২৩. আল-ইসাবা-৪/১২২ 


http://islamiboi.wordpress.com 


Contents 
২০ আসহাবে রাসূলের জীবনকথা 


সনের জামাদি-উল-আওয়াল মাসে তিনি কুরাইশদের ১৭০ উটের একটি বাণিজ্য কাফিলা 
নিয়ে সিরিয়া যান বাণিজ্য শেষে মক্কায় ফেরার পথে কাফিলাটি যখন মদীনার কাছাকাছি 
' স্থানে তখন রাসুলুল্লাহ (সা) খবর পেলেন । তিনি এক শো সত্তর সদস্যের একটি 
বাহিনীসহ যায়দ ইবন হারিছাকে (রা) পাঠালেন কাফিলাটিকে ধরার জন্য । ‘ঈস নামক 
স্থানে দুইটি দল মুখোমুখি হয়। মুসলিম বাহিনী কুরায়শ কাফিলার বাণিজ্য সম্ভারসহ সকল 
লোককে বন্দী করে মদীনায় নিয়ে যায়। তবে আবুল ‘আসকে ধরার জন্য তারা তেমন 
চেষ্টা চালালো না । তিনি পালিয়ে যেতে সক্ষম হলেন ।২৪ 

অবশ্য মূসা ইবন ‘উকবার মতে, আৰু বাসীর ও তার বাহিনী আবুল ‘আসের কাফিলার 
উপর আক্রমণ চালায়। উল্লেখ্য যে, এই আবু বাসীর ও আরও কিছু লোক হুদায়বিয়ার 
‘দিতে অক্ষমতা প্রকাশ করে। ফলে মক্কা থেকে পালিয়ে তারা লোহিত সাগরের তীরবর্তী 
এলাকায় বসবাস করতে থাকেন । তারা সংঘবদ্ধভাবে মক্কার বাণিজ্য কাফিলার উপর 
দাড়ান । তাদের ভয়ে কুরায়শদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়। অবশেষে 
মক্কার কুরায়শরা বাধ্য হয়ে তাদেরকে মদীনায় ফিরিয়ে নেওয়ার জন্য রাসুলুন্লাহকে (সা) 
অনুরোধ করে ।২৫ 

যাই হোক, আবুল ‘আস তার কাফিলার এ পরিণতি দেখে মক্কায় না গিয়ে ভীত সন্তরস্তভাবে 
রাতের অন্ধকারে চুপে চুপে মদীনায় প্রবেশ করলেন এবং সোজা যায়নাবের (রা) 
কাছে: গৌঁছে আশয় চাইলেন ায়নাৰতাকে দিয়াগতার আখায দিলেন। কেউ কিছুহ 
জানলোনা।২৬ | 
রাত কেটে গেল। হযরত রাসূলে কারীম (সা) নামাযের জন্য মসজিদে গেলেন। তিনি 
মিহরাবে দাড়িয়ে ‘আল্লাহু আকবার’ বলে তাকবীর তাহরীমা বেঁধেছেন। পিছনের 
মুকতাদীরাও তাকবীর তাহরীমা শেষ করেছে । এমন সময় পিছনে মেয়েদের কাতার থেকে 
যায়নাবের (রা) কণ্ঠস্বর ভেসে এলো ‘ওহে জনমণ্ডলী, আমি মুহাম্মাদের (সা) কন্যা 
যায়নাব। আমি আবুল ‘আসকে নিরাপত্তা দিয়েছি, আপনারাও তাকে নিরাপত্তা দিন ৷' 
ENT ররর aL 
শুনেছি তোমরাও কি তা শুনেছে?” E 
লোকেরা জবাব দিল, ‘হা, ইয়া রাসূলাল্লাহ!” ED RE 
জীবন, সেই সত্তার শপথ, আমি এ ঘটনার কিছুই জানিনে। কী অবাক কাণ্ড! মুসলমানদের 
TNO NO ATT 


নিরাপত্তা দিয়েছে ।’২৭ 


২৪. আনসাবুল আশরাফ- ১/৩৭৭, ৩৯৯-৪০০; তাবাকাত-৮/৩৩; EE -নুবালা- ২/২৪৯ 
২৫. আল-ইসাবা-৪/১২২ 
২৬. আনসাবুল আশরাফ-১/৩৭৭, ৩৯৯ 

২৭. প্রাগুক্ত-১/৩৯৯-৪০০; তাবাকাত-৮/৩৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২১ 


অতঃপর রাসূল (সা) ঘরে গিয়ে মেয়েকে বললেন, ‘আবুল আসের থাকার সম্মানজনক 
ব্যবস্থা করবে । তবে জেনে রেখ তুমি আর তার জন্য হালাল নও যতক্ষণ সে মুশরিক 
ক গাত হা লাজ ককা 
লোকদের অর্থসম্পদসহ মুক্তিদানের জন্য । 

রাসূলতাহ সে) লই বাহিনীর লোকদের ডাকলেন বারা ভারিল আসের কারিলার উঠ ভ 
লোকদের ধরে নিয়ে এসেছিল। তিনি তাদের বললেন, ‘আমার ও আবুল ‘আসের মধ্যে 
যে সম্পর্ক তা তোমরা জান। তোমরা তার বাণিজ্য সম্ভার আটক করেছো। তার প্রতি 
সদয় হয়ে তার মালামাল ফেরত দিলে আমি খুশী হবো। আর তোমরা রাজী না হলে 
আমার কোন আপত্তি নেই । আল্লাহর অনুগ্রহ হিসেবে তোমরা তা ভোগ করতে পার । 
তোমৱাই সেই মালের বেশী হকদার ৷' তারা বললো, ‘ইয়া রাসূলাল্লাহ! আমরা তার 
সবকিছু ফেরত দিচ্ছি ।’২৮ 

তান আলবদর বসল বনি 0 বতলত ভারে 
বললো, শোন আবুল ‘আস, কুরায়শদের মধ্যে তুমি একজন মর্যাদাবান ব্যক্তি । তাছাড়া 
তুমি রাসূলুল্লাহর (সা) চাচাতো ভাই এবং তার মেয়ের স্বামী । তুমি এক কাজ কর । 
ইসলাম গ্রহণ করে মকন্ধাবাসীদের এ মালামালসহ মদীনায় থেকে যাও। বেশ আরামে 
থাকবে । আবুল ‘আস বললেন, তোমরা যা বলছো তা ঠিক নয়। আমি আমার নতুন 
দ্বীনের জীবন শুরু করবো শঠতার মাধ্যমে?২৯ 

আবুল ‘আস তার কাফিলা ছাড়িয়ে নিয়ে মক্কায় পৌছলেন। মক্কায় প্রত্যেকের মাল বুঝে 
দিয়ে তিনি বললেন, ‘হে কুরায়শ গোত্রের লোকেরা! আমার কাছে তোমাদের আর কোন 
কিছু পাওনা আছে কি?’ ত TT HE 
আমরা তোমাকে একজন চমৎকার প্রতিশ্রুতি পালনকারী রূপে পেয়েছি। 

আবুল ‘আস বললেন, ‘আমি তোমাদের হক পূর্ণর্ূপে আদায় করেছি। এখন আমি ঘোষণা 
করছি- আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু- 
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা) তীর একজন বান্দা 
ও রাসূল । মদীনায় অবস্থানকালে আমি এ ঘোষণা দিতে পারতাম । কিন্তু তা দিইনি এ 
জন্যে যে, তোমরা ধারণা করতে আমি তোমাদের মাল আত্মসাৎ করার উদ্দেশ্যেই এমন 
করেছি। আল্লাহ যখন তোমাদের যার যার মাল ফেরত দানের তাওফীক আমাকে 
দিয়েছেন এবং আমি আমার দায়িত্‌ থেকে মুক্তি পেয়েছি, তখনই আমি ইসলামের 
ঘোষণা দিচ্ছি ৷’ 


BO TE ESE ORE EEE ESET 
মক্কা থেকে হিজরাত করে মদীনায় রাসূলুল্লাহর (সা) খিদমতে হাজির হন।৩০ 


২৮. ইবন হিশাম-১/৬৫৮; তাবাকাত-৮/৩৩ 
২৯. প্রাগুক্ত 
৩০. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 


২২ আসহাবে রাসূলের জীবনকথা 


হযরত রাসূলে কারীম (সা) সম্মানের সাথে আবুল ‘আসকে (রা) গ্রহণ করেন এবং তাদের 
বিয়ের প্রথম ‘আকদের ভিত্তিতে স্ত্রী যায়নাবকেও (রা) তার হাতে সোপর্দ করেন ।৩১ 
হযরত যায়নাব (রা) স্বামী আবুল ’'আসকে তার পৌত্তলিক অবস্থায় মক্কায় ছেড়ে 
এসেছিলেন এ কারণে স্বাভাবিকভাবেই তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটেছিল বলে ধরে নেওয়া 
যায় । পরে আবুল ‘আস যখন ইসলাম খহণ করে মদীনায় আসলেন তখন রাসূল (সা) 
যায়নাবকে তীর কাছে ফিরিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, প্রথম ‘আকদের ভিত্তিতে 
যায়নাবকে প্রত্যর্পণ করেছিলেন, না আবার নতুন ‘আকদ হয়েছিল? এ ব্যাপারে দুই রকম 
বর্ণনা পাওয়া যায়। হযরত ইবন ‘আব্বাস (রা) বলেন :৩২ 


45১ WEE Et Cle a ual ual 4! | Cy ie Ade “ bo all lS 2) 
is CHEE Tf 


‘রাসুলুল্লাহ (সা) তার মেয়েকে অনেক বছর পর প্রথম বিয়ের ভিত্তিতে আবুল ‘আসের 
নিকট ফিরিয়ে দেন এবং কোন রকম নতুন মাহর ধার্য করেননি ৷' 
- ইমাম শা‘বী বলেন :৩৩ 


Ug GU) DS voll pf Al os ES lj Cull 


‘যায়নাব ইসলাম গহণ করেন এবং হিজরাতও করেন। তারপর আবুল 'আস ইসলাম ্রহণ 
করেন রাসূল (সা) তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটাননি ৷' 

এর কারণ হিসেবে বলা হয়েছে যে, তখনও পর্যন্ত সূরা আল-মুমতাহিনার নিমের 
' আয়াতটি নাযিল হয়নি :৩৪ 


+E #401 


‘bells | al ‘bay 2 A Fe > 15! sl Se] iG 


of 4 202320 


B45 BI 243) 1D Je BAS Si a bha DB PUY ys 5B 


“মু'মিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আসে তখন তাদেরকে 
পরীক্ষা কর । আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন । যদি তোমরা জান যে 
তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না । এরা কাফিদের 
জন্যে হালাল নয় এবং কাফিররা এদের জন্যে হালাল নয়৷” 


এ আয়াত ব্যক্ত করছে যে, যে নারী কোন কাফির পুরুষের স্ত্রী ছিল, এরপর সে মুসলমান 
হয়ে গেছে, তার বিয়ে কাফিরের সাথে আপনা-আপনি বাতিল হয়ে গেছে। এখন তারা 
একে অপরের জন্যে হারাম ! 


৩১. সিয়ারু আ‘লাম আন-নুবালা- ২/২৪৯; EEE 8/৩১২, 
৩২. ইবন হিশাম-১/৬৫৮-৫৯; তিরমিজী (১১৪৩); ইবন মাজাহ (২০০৯); সিয়ারু আ‘লাম আন- 
নুবালা-২/২৪৯ 
৩৩. তাবাকাত-৮/৩২ 
৩৪. সুরা আল-মুমতাহিনা-১০ 


http://islamiboi.wordpress.com 


Contents 
একই ধরনের কথা হযরত কাতাদাও বলেছেন। তিনি বলেন :৩৫ : 
Ue YU JED 235 SE HL EAL ES Ls ED SS - 
Lbs SN 


তি ওনার বানা ন সদা । অতঃপর কোন স্ত্রী তার স্বামীর পূর্বে 
ইসলাম গ্রহণ করলে নতুন করে ‘আকদ ছাড়া স্ত্রীর উপর স্বামীর কোন প্রকার অধিকার 
থাকতোনা।' 

কিছু তার পূর্বে মুসলিম নারীরা স্বামীর ইসলাম গ্রহণের পর নতুন 'আকদ ছাড়াই স্বামীর 
কাছে ফিরে যেতেন ।৩৬ 
তবে অন্য একটি বর্ণনায় এসেছে :৩৭ 


৯ 2465 22১৯ 00 yy coll ofl sl 35 EG do sho hy 


‘নবী (সা) নতুন বিয়ে ও নতুন মাহরের ভিত্তিতে যায়নাবকে আবুল ‘আসের নিকট 
প্রত্যর্পণ করেন’ ইমাম আহমাদ বলেন : এটি একটি দুর্বল হাদীছ। 

সনদের দিক দিয়ে ইবন ‘আব্বাসের (রা) বর্ণনাটি যদিও অপর বর্ণ নাটির উপর 
প্রাধান্যযোগ্য, তবুও ফকীহরা দ্বিতীয়বার ‘আকদের বর্ণনাটির উপর আমল করেছেন। 
তারা ইবন ‘আব্বাসের (রা) বর্ণনাটির এরূপ ব্যাখ্যা দিয়েছেন যে, যেহেতু দ্বিতীয় 
‘আকদের সময় মাহর ও অন্যান্য বিষয় অপরিবর্তিত ছিল, তাই তিনি প্রথম ‘আকদ বলে 
বর্ণনা করেছেন। অন্যথায় এ ধরনের বিচ্ছেদে দ্বিতীয়বার ‘আকদ অপরিহার্য । ইমাম 
সুহায়লীও এরূপ কথা বলেছেন ।৩৮ 

হযরত যায়নাব (রা) পিতা রাসূলুল্লাহ (সা) ও স্বামী আবুল ‘আস (রা)-_ উভয়কে 
গভীরভাবে ভালোবাসতেন । ভালো দামী কাপড় পরতে আগ্রহী ছিলেন। হযরত আনাস 
(রা) একবার তাকে একটি রেশমী চাদর গায়ে দেওয়া অবস্থায় দেখতে পান। চাদরটির 
পাড় ছিল হলুদ বর্ণের ।৩৯ 

হযরত আবুল ‘আসের (রা) ওঁরসে হযরত যায়নাবের (রা) দুইটি সন্তান জন্মলাভ করে। 
একটি ছেলে ও একটি মেয়ে । ছেলে ‘আলী হিজরতের পূর্বে মক্কায় জন্মগহণ করেন। 
রাসূলুল্লাহ (সা) তাকে নিজের দায়িত্বে নিয়ে প্রতিপালন করতে থাকেন। মক্কা বিজয়ের 
দিন রাসুলুল্লাহ (সা) যখন মক্কায় প্রবেশ করেন তখন ‘আলী নানার উটের পিঠে সওয়ার 
RTT 


৩৫. তাবাকাত-৮/৩২ 

৩৬. আল-ইসাবা-৪/৩১২ 

৩৭. তিরমিজী (১১৪২); তাবাকাত-৮/৩২; সিয়ারু আলাম আন-নুবালা- ২৪৮ 
৩৮. ইবন হিশাম (টীকা)-১/৬৫৯ 

৩৯. তাবাকাত-৮/৩৩-৩৪; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৫০ 

৪০. আল-আ‘লাম-৩/৬৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 
২৪ আসহাবে রাসূলের জীবনকথা :' 


কিন্তু ইবন ‘আসাকিরের একটি বর্ণনা দ্বারা জানা যায়, ‘আলী ইয়ারমুক যুদ্ধ পর্যন্ত জীবিত ' 
ছিলেন এবং এই যুদ্ধে শাহাদাত বরণ করেন ।৪১ মেয়ে উমামা (রা) দীর্ঘ জীবন 
লাভ করেছিলেন। 

হযরত যায়নাব (রা) স্বামী আবুল ‘আসের (রা) সাথে পুনর্মিলনের পর বেশীদিন 
বাচেননি। এক বছর বা তার চেয়ে কিছু বেশীদিন মদীনায় স্বামীর সাথে কাটানোর পর 
sR ELAS PRL AAA Sn ALS LL 
অবস্থা সম্পর্কে ইবন ‘আবদিল বার লিখেছেন :8৩ 

‘হযরত যায়নাবের (রা) মৃত্যুর কারণ হলো, যখন তিনি তার পিতা রাসূলুল্লাহর (সা) 
কাছে যাওয়ার জন্য মক্কা থেকে বের হন তখন হাব্বার ইবন আল-আসওয়াদ ও অন্য এক- 
ব্যক্তি তার উপর আক্রমণ করে। তাদের কেউ একজন তাকে পাথরের উপর ফেলে দেয় । 
এতে তীর গর্ভপাত ঘটে রক্ত ঝরে এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকেন। 
অবশেষে হিজরী অষ্টম সনে ইনতিকাল করেন। 

হযরত উন্মু আয়মান (রা), হযরত সাওদা (রা), হযরত উন্মু সালামা (রা) ও হযরত উন্ু 
‘আতিয়্যা (রা), হযরত যায়নাবকে (রা) গোসল দেন।88 রাসুলুল্লাহ (সা) তার জানাযার 
নামায পড়ান এবং নিজে কবরে নেমে নিজ হাতে অতি আদরের মেয়েটিকে কবরের মধ্যে 
রেখে দেন। তখন রাসূলুল্লাহর (সা) চেহারা মুবারক খুবই বিমর্ষ ও মলিন দেখাচ্ছিল । 
তিনি তার জন্য দুআ করেন এই বলে : হে আল্লাহ! যায়নাবের (রা) সমস্যাসমূহের 
সমাধান করে দিন এবং তার কবরের সংকীর্ণতাকে প্রশস্ততায় পরিবর্তন করে দিন ।৪৫ 
হযরত উম্মু ‘আতিয়া (রা) বলেন, আমি যায়নাব বিন্ত রাসূলিল্লাহর (সা) গোসলে শরীক 
ছিলাম । গোসলের নিয়ম-পদ্ধতি রাসূলুল্লাহ (সা) নিজেই বলে দিচ্ছিলেন। তিনি বললেন, 
প্রথমে প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ তিন অথবা পাচবার গোসল দিবে। তারপর কর্পুর 
লাগাবে ।৪৬ একটি বর্ণনায় সাতবার গোসল দেওয়ার কথাও এসেছে। মূলত উদ্দেশ্য ছিল 
তাহারাত বা পবিত্রতা ও পরিচ্ছন্নতা যদি তিন বারে অর্জিত হয়ে যায় তাহলে বেশী ধোয়ার 
প্রয়োজন নেই । তা না হলে পাচ/সাত বারও ধুতে হবে। উন্মু ‘আতিয়্যা আরও বলেন :8৭ 
আমরা যখন যায়নাবকে গোসল দিচ্ছিলাম তখন রাসূল (সা) আমাদেরকে বললেন : 
‘তোমরা তার ডান দিক ও ওজুর স্থানগুলি হতে গোসল আরম্ভ করবে !' 

হযরত রাসূলে কারীম (সা) উন্মু ‘আতিয়্যাকে (রা) একথাও বলেন যে, গোসল শেষ হলে 
SUELRLL SD AUARC 6 dd ahd os UG Sai Aa 


8৪১. আল-ইসাবা- ৪/৩১২ 
8৪২. তাবাকাত-৮/৩৪; আল-আ‘লাম-৩/৬৭ | 
৪৩. আল-ইসতী ‘আব (আল-ইসাবার পার্শ্বটীকা) ৪/৩১২ 
88. আনসাবুল আশরাফ-১/৪০০ 
8৫. উসুদুল গাবা-৫/৪৬৮; তাবাকাত-৮/৩৪ 
৪৬. তাবাকাত-৮/৩৪; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৫০ 
8৭. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসুলের জীবনকথা ২৫ 


একখানি তবন (লুঙ্গি) দিয়ে বলেন, এটি কাফনের কাপড়ের মধ্যে প্রতীক হিসেবে দিয়ে 
দাও ।৪৮ রাসূল (সা) যায়নাবকে (রা) তীর পূর্বে মৃত্যুবরণকারী ‘উছমান ইবন মাজ’উনের 
(রা) পাশে দাফন করার নির্দেশ দেন 8৪৯ 

হযরত যায়নাবের (রা) ইনতিকালের অল্প কিছুদিন পর তার স্বামী আবুল ‘আসও (ৱা) 
ইনতিকাল করেন ।৫০ বালাজুরী বলেন, ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহর (সা) সাথে 
কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং হিজরী ১২ সনে ইনতিকাল করেন. হযরত 
যুবায়র ইবনুল ‘আওয়াম ich Man Hasta ut sua= > SE 
বানিয়ে যান।৫১ 


৪৮. বুখারী: বাবু গুসলিল মায়্যিত; সিয়ারু আ‘লাম আন-নুবালা- ২/২৫২ 
৪৯. আনসাবুল আশরাফ-১/২১২ 

০. উসুদুল গাবা-৫/৪৬৮ 
৫১. আনসাবুল আশরাফ-১/৪০০ 


8— http://islamiboi.wordpress.com 


Contents 


রুকায়্যা বিন্ত রাসূলিল্লাহ (সা) 


রাসূলুল্লাহ (সা) ও হযরত খাদীজার (রা) মেঝো মেয়ে হযরত করুকায়্যা (রা)। পিতা 
মুহাম্মাদের (সা) নবুওয়াত লাভের সাত বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। যুবাইর ও 
তার চাচা মুসআব যিনি একজন কুষ্টিবিদ্যা বিশারদ, ধারণা করেছেন, রুকায়্যা (রা) 
রাসুলুল্লাহর (সা) ছোট মেয়ে । জুরজানী এ মত সমর্থন করেছেন। তবে অধিকাংশের মতে 
যায়নাব (রা) হলেন বড়, আর রুকায়্যা মেঝো। ইবন হিশামের মতে, কুকায়্যা মেয়েদের 
মধ্যে বড় ।* 

ECCI TEE UE EE EEE রাসূলুল্লাহর (সা) বয়স যখন তিরিশ 
' তখন হযরত যায়নাবের (রা) জন্ম হয় এবং তেত্রিশ বছর বয়সে জন্ম হয় হযরত 
রুকায়্যার (রা)।২ যাই হোক, সীরাত বিশেষজ্ঞরা হ্যরত করুকায়্যাকে রাসূলুল্লাহর (সা) 
মেঝো মেয়ে বলে সিদ্ধান্ত দিয়েছেন। | 
রাসূলুল্লাহর (সা) নবুওয়াত লাভের পূর্বে মক্কার আবু লাহাবের পুত্র ‘উতবার সাথে হযরত 
রুকায়্যার (রা) প্রথম বিয়ে হয়।৩ রাসূলুল্লাহ (সা) নবুওয়াত লাভ করলেন। কুরায়শদের 
সাথে তার বিরোধ যখন চরম আকার ধারণ করে তখন তারা আল্লাহর রাসূলকে কষ্ট 
দেওয়ার সকল পথ ও পন্থা বেছে নেয়। তারা সকল নীতি-নৈতিকতার মাথা খেয়ে সিদ্ধান্ত 
নেয় যে মুহাম্মাদের বিবাহিত মেয়েদের স্বামীর উপর চাপ প্রয়োগ অথবা প্রলোভন দেখিয়ে 
প্রত্যেকের স্ত্রীকে তালাক দেওয়াবে এবং পরে তাদের পিতৃগৃহে পাঠিয়ে দেবে। তাতে 

অন্তত মুহাম্মাদের মনোকষ্ট ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। 

যেমন চিন্তা তেমন কাজ । তারা প্রথমে গেল রাসূলুল্লাহর (সা) বড় মেয়ের স্বামী আবুল 
‘আস ইবন রাবীর নিকট । আবদার জানালো তার স্ত্রী যায়নাব বিনত মুহাম্মাদকে তালাক 
দিয়ে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়ার ৷ কিন্তু তিনি তাদের মুখের উপর সাফ ‘না’ বলে দিলেন। 
নির্লজ্জ কুরায়শ নেতৃবৃন্দ এমন জবাব শুনেও থামলো না । তারা গেল রুকায়্যার (রা) স্বামী 
উতবা ইবন আবী লাহাবের নিকট এবং তার স্ত্রীকে তালাক দানের জন্যে চাপ প্রয়োগ 
করলো । সাথে সাথে এ প্রলোভনও দিল যে, সে কুরায়শ গোত্রের যে সুন্দরীকেই চাইবে 
তাকে তার বউ বানিয়ে দেওয়া হবে। বিবেকহীন ‘উতবা তাদের প্রস্তাব মেনে নিল। সে 
রুকায়্যার বিনিময়ে সাঈদ ইবনুল ‘আস; মতান্তরে আবান ইবন সাঈদ ইবনুল ‘আসের 
একটি মেয়েকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলো । কুরায়শ নেতারা সানন্দে তার এ দাবী 
মেনে নিল। তাদের না মানার কোন কারণ ছিল না । তাদের তো প্রধান উদ্দেশ্য ছিল যে 


১. সীরাত ইবন হিশাম-১/১৯০ 

২. আল ইসতী‘আব (আল-ইসাবার পার্শ্ব টীকা)- 8/২৯৯ 
৩. তাবাকাতে ইবন সা‘দ-৮/৩৬ 

8৪. আনসাবুল আশরাফ-১/৪০১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৭ 


কোনভাবে এবং যতটুকু পরিমাণেই হোক মুহাস্মাদকে (সা) দৈহিক ও মানসিকভাবে 
নির্যাতন করা । মুহাম্মাদের (সা) একটু কষ্টতেই তাদের মানসিক প্রশান্তি । নরাধম ‘উতবা 
তার স্ত্রী সয়্যিদা রুকায়্যাকে (রা) তালাক দিল ।৫ 

তবে এ ব্যাপারে আরেকটি বর্ণনা এই যে, যখন ‘উতবার পিতা-মাতার নিন্দায় সূরা 
লাহাব'- 2 পা ৯৩০৪ নাযিল হয় তখন আবু লাহাব ও তার স্ত্রী উন্মু জামীল- 
হাম্মালাতাল হাতাব- ক্ষুন্ধ হয়ে ছেলে ‘উতবাকে বললো, তুমি যদি মুহান্মাদের মেয়ে 
রুকায়্যাকে তালাক দিয়ে বিদায় না কর তাহলে তোমার সাথে আমাদের আর কোন সম্পর্ক 
নেই । মাতা-পিতার অনুগত সন্তান মা-বাবাকে খুশী করার জন্যে স্ত্রী রুকায়্যাকে তালাক 
দেয়।৬ উল্লেখ্য যে, SA URE I হট 
বসবাসের পূর্বেই তালাকের এ ঘটনা ঘটে ।৭ 


হযরত রুকায়্যার (রা) দ্বিতীয় বিয়ে 
হযরত NE CET EOS © OE ETE TUE আমি পবিত্র 
কা’বার আঙ্গিনায় কয়েকজন বন্ধুর সাথে বসে ছিলাম । এমন সময় কোন এক ব্যক্তি এসে 
আমাকে জানালো যে, রাসূলুল্লাহ (সা) তার মেয়ে রুকায়্যাকে ‘উতবা ইবন আবী লাহাবের 
সাথে বিয়ে দিয়েছেন। যেহেতু হযরত রুকাইয়্যা রূপ-লাবণ্য এবং ঈর্ষণীয় গুণ-বৈশিষ্ট্যের 
জন্যে স্বাতন্ত্রের অধিকারিণী ছিলেন, এ কারণে তার প্রতি আমার খানিকটা মানসিক 
দুর্বলতা ছিল। আমি তার বিয়ের সংবাদ শুনে কিছুটা অস্থির হয়ে পড়লাম । তাই উঠে 
সোজা বাড়ী চলে গেলাম । তখন আমাদের বাড়ীতে থাকতেন আমার খালা সাদা । তিনি 
ছিলেন আবার একজন ‘কাহিনা’ (ভবিষ্যদ্বক্তা) ৷” আমাকে দেখেই তিনি অকস্মাৎ নিম্নের 
কথাগুলো বলতে আরম্ভ করলেন : 


EB LE SS SS Sb BS csi ES, USS 5 8s USS Ens a 
bs eas 9 Sy 85 Us ly ESS 1s Eis 05 


‘(হে উছমান) তোমার জন্য সুসংবাদ । তোমার প্রতি তিনবার সালাম । আবার তিনবার । 
তারপর আবার তিন বার। শেষে একবার সালাম । তাহলে মোট দশটি সালাম পূর্ণ হয়ে 
যায়। আল্লাহর ইচ্ছায় তুমি শুভ ও কল্যাণের সাথে মিলিত হবে এবং অমঙ্গল থেকে দূরে 
থাকবে। আল্লাহর কসম, তুমি একজন ফুলের কুঁড়ির মত সতী-সাধ্বী সুন্দরী মেয়েকে 
বিয়ে করেছো । তুমি একজন কুমার, এক কুমারী পাত্রীই লাভ করেছো!’ 


. সীরাতু ইবন হিশাম-১/৬৫২ 

. আল-ফাতহুর রাব্বানী মা‘আ বুলুগিল আমানী-২২/৯৯ (হাদীস নং ৮৯৩) 

. তাবাকাত-৮/৩৬ 

- ইসলাম-পূর্ব আরবের ইতিহাসে বহু বহ কাহিল ও কাহিল নাম পাওয়া যায়। তর সাধারণত হেরা 
ও ধাধামূলক কথায় সত্য ও অর্ধসুত্য সৃিয্া গীউল্বারণ করতে 


অ ০S 


Contents 


২৮ আসহাবে রাসূলের জীবনকথা 


তীর এমন কথাতে আমি ভীষণ তাজ্জব বনে গেলাম। জিজ্ঞেস করলাম, খালা! আপনি 
এসব কী বলছেন? তিনি বললেন : 
LBL Ln Gs bn bl JUD 1G bul ‘bu 
LUN BAN 2 5b HEAT hy ৮; EU a 
‘উছমান, উমান, হে উছমান! তুমি সুন্দরের অধিকারী, তাৰনা আহত 
বিষয় । ইনি নবী, তার সাথে আছে দলিল-প্রমাণ । তিনি সত্য-সঠিক রাসূল । তার উপর 
কুরআন নাযিল হয়েছে। তাকে অনুসরণ কর, মূর্তির ধোকায় পড়ো না।' 
ON TT 
করলাম । এবার তিনি বললেন : 


A dl 2 HES Bl LG LS BF bs DUIS BE SY BS 
2 LUT ls LUN B55 39 cal IL cD 3) Us Lls 
rary 
মুহাম্মাদ ইবন ‘আবদিল্লাহ যিনি আল্লাহর রাসূল, কুরআন নিয়ে এসেছেন। আল্লাহর দিকে 
আহ্বান জানাচ্ছেন । তীর প্রদীপই প্রকৃত প্রদীপ, তাঁর দীনই সফলতার মাধ্যম। যখন 
মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে এবং অসি উনুক্ত হবে এবং বর্শা নিক্ষেপ করা হবে 
তখন শোরগোল হৈচৈ কোন কল্যাণ বয়ে আনবে না ৷' 
চিন্তা-ভাবনা করতে লাগলাম । আমি প্রায়ই আবু বকরের কাছে গিয়ে বসতাম । দুইদিন 
পর আমি যখন তার কাছে গেলাম তখন সেখানে কেউ ছিলনা । আমাকে চিন্তিত অবস্থায় 
বসে থাকতে দেখে তিনি প্রশ্ন করলেন, আজ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তিনি 
আমার কথা শুনে তিনি বললেন : ‘উছমান, তুমি একজন বুদ্ধিমান মানুষ । সত্য-মিথ্যার 
পার্থক্য যদি তুমি করতে না পার তাহলে সেটা হবে একটা বিস্ময়ের ব্যাপার । তোমার 
স্বজাতির লোকেরা যে মুর্তিগুলির উপাসনা করে, সেগুলি কি পাথরের তৈরী নয়- যারা 
কোন কিছু শুনতে পায় না, দেখতে পারে না এবং কোন উপকার ও অপকারও করার 
ক্ষমতা তারা রাখেনা? উছমান বললেন, আপনি যা বলছেন, তা সবটুকু সত্য । 
আবু বকর বললেন, তোমার খালা যে কথা বলেছেন তা সত্য । মুহাম্মাদ ইবন ‘আবদিনল্নাহ 
আল্লাহর রাসূল । আল্লাহ তীর বাণী মানুষের নিকট পৌছানোর জন্যে তাঁকে পাঠিয়েছেন। 
যদি তুমি তার কাছে যাও এবং মনোযোগ সহকারে তার কথা শোন, তাতে ক্ষতির কী 
আছে? তার একথার পর আমি রাসূলুল্লাহর (সা) নিকট গেলাম । আরেকটি বর্ণনায় 
এসেছে. তাদের এ আলোচনার কথা শুনে রাসূল (সা) নিজেই ‘উছমানের (রা) নিকট 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৯ 


যান । রাসূল (সা) বলেন, শোন উছমান, আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকছেন, তুমি 

সে ডাকে সাড়া দাও। আমি আল্লাহর রাসূল- তোমাদের তথা সমগ্র সৃষ্টি জগতের প্রতি 

আমাকে পাঠানো হয়েছে। 

আল্লাহই জানেন তীর এ বাক্যটির মধ্যে কী এমন শক্তি ছিল! আমি নিজের উপর নিয়ন্ত্রণ 

হারিয়ে ফেললাম । অবলীলাক্রমে আমার মুখ থেকে উচ্চারিত হলো কালেমায়ে শাহাদাত- 

আশহাদু আন লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 

এ ঘটনার পর মক্কাতেই হযরত উছমানের (রা) সাথে হযরত রুকায়্যার (রা) বিয়ের 

‘আকদ সম্পন্ন হয়। 

হযরত কাম্য (রা) ওর গাব সমিনীনতররত ধাটীজা (রো) ও বড় রো হযরত 

যায়নাবের (রা) সাথে ইসলাম গ্রহণ করেন।১০ অন্য মহিলারা যখন রাসূলুল্লাহর (সা) 

বাই‘আত করেন তখন তিনিও বাই‘আত করেন ।২১ 

নবুওয়াতের পঞ্চম বছরে তিনি স্বামী হযরত ‘উছমানের (রা) সাথে হাবশায় হিজরাত 

করেন। হযরত আসমা বিন্ত আবী বকর (রা) বর্ণনা করেছেন যে, রাসূল (সা) ও আবু 

বকর হিরাগুহায় অবস্থান করতেন আর আমি তাদের দুইজনের খাবার নিয়ে যেতাম । 

একদিন হযরত ‘উছমান (রা) রাসূলুল্লাহর (সা) নিকট হিজরাতের অনুমতি চাইলে তাকে 

হাবশায় যাওয়ার অনুমতি দান করেন। অতঃপর তারা স্বামী-স্ত্রী মক্কা ছেড়ে হাবশার দিকে 

চলে যান। তারপর আমি আবার যখন তাদের খাবার নিয়ে গেলাম তখন রাসূল (সা) 

জানতে চান : উছমান ও রুকায়্যা কি চলে গেছে? বললাম : জী হা, তারা চলে গেছেন। 

CARTE বত ন রা 

bys rs ll SS 20 2 U5 ul 

‘নিশ্চয় তারা দুইজন ইবরাহীম ও লুত- এর পর প্রথম হিজরাতকারী ।'১২ 

কিছুকাল হাবশায় অবস্থানের পর তারা আবার মক্কায় ফিরে আসেন । মক্কার কাফিরদের 

অপতৎপরতার মাত্রা তখন আরো বেড়ে গিয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। তাই 

সেখানে অবস্থান করা সমীচীন মনে করলেন না। আবার হাবশায় ফিরে গেলেন। 

হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে। ‘উছমান ইবন ‘আফ্ফান (রা) তার স্ত্রী রুকায়্যাকে 

(রা) নিয়ে হাবশার দিকে বেরিয়ে গেলেন। তাদের খবর রাসূলুল্লাহর নিকট আসতে দেরী 

হলো । এরমধ্যে এক কুরায়শ মহিলা হাবশা থেকে মক্কায় এলো । সে বললো : মুহাম্মাদ, 

TOT তুমি 

৯. আল-ইসাবা-৪/৩২৭-২৮ 

১০. সিয়ারু আলাম আন-নুবালা'-২/২৫১ 

১১. তাবাকাত-৮/৩৬ 

১২. আনসাবুল ‘আশরাফ-১/১৯৯। হযরত কাতাদা (রা) RG i. রাসূল (সা) বলেন 
ছা থক গরম আতা গজ যাহ (হায়াতুস সাহাবা- 
১/৩৪৬) 


http://islamiboi.wordpress.com 


Contents 


৩০ আসহাবে রাসূলের জীবনকথা 


তাদের কি অবস্থায় দেখেছো? সে বললো : দেখলাম সে তার স্ত্রীকে একটি দুর্বল গাধার 
উপর বসিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে । রাসূল (সা) তখন মন্তব্য করলেন : 

ALA le bY DS AL G20 bn Uf DUS bl call Ly 
' “আল্লাহ তাদের সাখী হোন। লূত ঘাম যানত তক ও 
' সস্ত্রীক হিজরাত করেছে।’১৩ 
SR CR RES CE SUA TEE AI LEE 


নহা হাতক বলয় লহ তার চিকলিল্ন ভন আদ দা হলরাহ 
করেন 8 


EET NE SE OT ET TEE 
‘আবদুল্লাহর নামেই হযরত ‘উছমানের (রা) উপনাম হয় আবু ‘আবদিল্লাহ। এর পূর্বে 
হাবশায় প্রথম হিজরাতের সময় তার গর্ভের একটি সন্তান নষ্ট হয়ে যায়।১৫ কাতাদা 
বলেন, ‘উছমানের (রা) ওঁরসে রুকায়্যার (রা) কোন সন্তান হয়নি । ইবন হাজার বলেন, 
এটা কাতাদার একটি ধারণা মাত্র । এমন কথা তিনি ছাড়া আর কেউ বলেননি ১৬ তবে 
‘আবদুল্লাহর পরে হযরত করুকায়্যার (রা) আর কোন সন্তান হয়নি ।১৭ 

EE MDE YUE ET EEE BEE UE TEE 
চোখে ঠোকর দেয় এবং তাতে তার মুখমণ্ডল ফুলে গোটা শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় । 
এই দুর্ঘটনায় হিজরী চতুর্থ সনের জামাদিউল আওয়াল মাসে সে মারা যায়।১৮ রাসূল 
AT oa তে মক তা দক 
' কাজ সম্পন্ন করেন। 

মদীনা পৌছার পর হযরত রুকায়্যা (রা) হিজরী দ্বিতীয় সনে অসুস্থ হয়ে শয্যাশায়ী হন। 
তখন ছিল বদর যুদ্ধের সময়কাল । হযরত রাসূলে কারীম (সা) যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত 
ছিলেন। তিনি ‘উছমানকে (রা) তার রুগ্ু স্ত্রীর সেবা-শুশ্রুষার জন্যে মদীনায় রেখে নিজে 
বদরে চলে যান । হিজরাতের এক বছর সাত মাস পরে পবিত্র রমজান মাসে হযরত 
রুকায়্যা ইনতিকাল করেন। উসামা ইবন যায়দ (রা) বলেন, আমরা যখন রাসূলুল্লাহর 
(সা) মেয়ে রুকায়্যাকে কবর দিয়ে মাটি সমান করছিলাম ঠিক তখন আমার পিতা যায়দ 
ইবন হারিছা বদরের বিজয়ের সুসংবাদ নিয়ে উপস্থিত হন। রাসূল Sa 
‘উছমানের সাথে মদীনায় রেখে গিয়েছিলেন ।২৯ 


১৩. আল-বিদায়া-৩/৬৬; সিয়ারু আ'লাম আন-নুবালা-২/২৫১ 

১৪. তাবাকাত-৮/৩৬ 

১৫. প্রাগুক্ত; উসুদুল গাবা-৫/৩৫৬ 

১৬. আল-ইসতী‘আব-৪/৩০০ 

১৭. তাবাকাত-৮/৩৬ 

১৮. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৫১ 
১৯. সীরাতু ইবন হিশাম-১/৬৪২-৪৩: আনসাবুল আশরাফ-১/২৯৪, ৪৭৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৩১ 


অন্য একটি বর্ণনায় এসেছে, তারা যখন রুকায়্যার (রা) দাফন কাজে ব্যস্ত ঠিক সে সময় 
উছমান (রা) দূর থেকে আসা একটি তাকবীর ধ্বনি শুনতে পেয়ে উসামার (রা) নিকট 
জানতে চান এটা কী? তারা তাকিয়ে দেখতে পেলেন যায়দ ইবন হারিছা (রা) রাসূলুল্লাহর 
OE CANTEEN ET 
ঘোষণা করছেন ২০ 
অসুস্থ স্বীর পাশে থাকার জন্য হযরত ‘উছমান (রা) বদরের মত এত SATE 

ংশগ্রহণ করতে পারেননি । তবে রাসূল (সা) তাকে বদরের অংশীদার গণ্য করে 
গণীমতের অংশ দান করেন। ‘উছমান (রা) জানতে চান, জিহাদের সাওয়াবের কি হবে? 
' রাসূল (সা) বলেন : তুমি সাওয়াবও লাভ করবে।২২ 
ইবন ‘আব্বাস রলেন, রুকায়্যার (রা) মৃত্যুর পর রাসূল (সা) বলেন : hi 

OFS 63 CURE last Ugly ‘aif 


‘তুমি আমাদের পূর্বসূরী ‘উছমান ইবন মাজ‘উনের সাথে মিলিত হও ।’২৩ মহিলারা 
কাদতে থাকে। এসময় ‘উমার (রা) এসে তার হাতের চাবুক উঁচিয়ে পেটাতে উদ্যত হন। 
রাসূল (সা) হাত দিয়ে তার চাবুকটি ধরে বলেন, ছেড়ে দাও । তারা তো কাদছে। অন্তর 
ও চোখ থেকে যা বের হয়, তা হয় আল্লাহ ও তার অনুগ্রহ থেকে । আর হাত ও মুখ থেকে 
যে ক্রিয়া প্রকাশ পায় তা হয় শয়তান থেকে । ফাতিমা (রা) রাসূলুল্লাহর (সা) পাশে 
RTO A! OE CTT 
মুছে দিচ্ছিলেন ।* 


ইবন সাদ উপরোক্ত বর্ণনা সম্পর্কে বলেন, সকল বর্ণনাকারীর নিকট এটাই সর্বাধিক 
সঠিক বলে বিবেচিত যে, কুকায়্যার (রা) মৃত্যু ও দাফনের সময় রাসূল (সা) বদরে 
ছিলেন। সম্ভবত এটা রাসূলুল্লাহর (সা) অন্য মেয়ের মৃত্যুর সময়ের ঘটনা ।.আর যদি 
রুকায়্যার মৃত্যু সময়ের হয় তাহলে সম্ভবত রাসূল (সা) বদর থেকে ফিরে আসার পরে 
কবরের পাশে গিয়েছিলেন, আর মহিলারাও তখন ভীড় করেছিলেন।২৫ মুসনাদে ইমাম 
আহমাদের একটি বর্ণনায় এসেছে যে, রাসূলের (সা) অনিচ্ছার কারণে উছমানের (রা) 
RU RT 


২০. আল-ইসাবা- 8/৩০৫ 
ৰ আনসাবুল আশরাফ-১/২৮৯; EE HE ১/৬৭৮ 
আল ইসাবা-৪/৩০৪ 

RC BS Me OS OTE OEE CEO TT TEEN 
হিজরাত করেন । সর্বশেষ মদীনায় হিজরাত করেন । এ বর্ণনা দ্বারা বুঝা যায়, তিনি হযরত রুকায়্যার 
(রা) পূর্বে মারা যান । বালাজুরীর বর্ণনা মতে, তিনি হিজরী ২য় সনের জিলহাজ্জ মাসে মদীনায় ফিরে 
Reh) Dsl had DLS LAD AS lies 2 MLC Salo a DALLA A bard 

রুকায়্যা (রা) বদর যুদ্ধের সময় মারা যান, কয়রা বরন 
২৪. সিয়ারু আলাম আন-নুবালা- ২/২৫২; তাবাকাত-৮/৩৭ ৷ 
২৫. তাবাকাত-৮/৩৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৩২ আসহাবে রাসূলের জীবনকথা 


একই প্রশ্ন উঠেছে যে, তা কেমন করে সম্ভব? রাসূল (সা) তো তখন বদরে। তাই. 
মুহাদ্দিছগণ বলেছেন, BALA MeN CYL, Msn ul id DLL 
একটি বর্ণনায় উম্মু কুলছুমের (রা) নাম এসেছে।২৬ 

উল্লেখ্য যে, উু কলছুম (রা) রাসলুতাহর (সা) তৃতীয় মেয়ে” কাযা (রা) মৃত্যুর পর 
উছমান (রা) তাকে বিয়ে করেন। কিছুদিন পর তিনি মারা যান। 

হযরত রুকায়্যা (রা) খুবই রূপ-লাবণ্যের অধিকারিণী ছিলেন। ‘দুররুল মানছুর’ গ্রন্থে 
এসেছে : ‘তিনি ছিলেন দারুণ রূপবতী ৷ হাবশায় অবস্থানকালে সেখানকার একদল 
বখাটে লোক তার রূপ-লাবণ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই দলটি তাকে ভীষণ 
বিরক্ত করে। তিনি তাদের জন্য বদ-দু‘আ করেন এবং তারা ধ্বংস হয়ে যায়।২৭ 
প্রিয়তমা স্ত্রী ও সুখ-দুঃখের সাথীর অকাল মৃত্যুতে হযরত ‘উছমান (রা) দারুণ কষ্ট পান। 
PRT PCO CUP Ld ald LLnL 
জর (যর | 


be ৯০১১ 135, SS) Lal 5331 oe 


“মানুষের দেখা দম্পতিদের মধ্যে রুকায়্যা ও তার স্বামী ‘উছমান হলো সৰ্বোত্তম ।২৮ 
বিভিন্ন বর্ণনায় জানা যায়, রুকায়্যা ছিলেন একজন স্বামী-সোহাগিনী এবং পতি-পরায়ণা 
স্ত্রী । তাদের স্বল্পকালের দাম্পত্য জীবনে তারা কখনো বিচ্ছিন্ন হননি । সকল বিপদ-আপদ 
ও প্রতিকূল অবস্থা তারা একসাথে মুকাবিলা করেছেন। তিনি নিজে যেমন স্বামীর সেবা 
করে সকল যন্ত্রণা লাঘব করার চেষ্টা করতেন, তেমনি স্বামী ‘উছমানও স্ত্রীর জীবনকে . 
সহজ করার চেষ্টা সব সময় করতেন । একদিন রাসূল (সা) ‘উছমানের (রা) ঘরে গিয়ে 
দেখেন করুকায়্যা স্বামীর মাথা ধুইয়ে দিচ্ছেন। তিনি মেয়েকে বলেন : :২৯ 


Gi ud AES asl rE all Sap ial এ! Et? EE 


UE CO ORION | 
আমার সাহাবীদের মধ্যে স্বভাব-চরিত্রে আমার সাথে তাঁর বেশী মিল’ । 

আবু হুরাইরা (রা) বলেন, আমি একদিন রাসূলুল্লাহর (সা) মেয়ে ও ‘উছমানের ্্রী 
রুকায়্যার ঘরে গিয়ে দেখি তার হাতে চিরুনী। তিনি বললেন : রাসুলুল্লাহ (সা) এই মাত্র 
আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি দেখে গেলেন, আমি ‘ডছমানের মাথায় চিন্রুনী 
করছি ।৩০ 


২৬. আল-ফাতহুর রাব্বানী মা‘আ বুলুগিল আমানী-২২/১৯৯ 
২৭. দুররুল মানছুর-২০৭; সাহাবিয়াত-১২৮ 
২৮. আল-ইসাবা-৪/৩০৫ 

২৯. প্রাগুক্ত 

৩০. হায়াতুস সাহাবা-২/৫৪২ : 


http://islamiboi.wordpress.com 


Contents 


_ জন রুলছুন বিন রাসূলিাহ (সে) 


WE VECO st Thay CONG Ut ete wut 10 
সীরাত বিশেষজ্ঞদের কিছুটা মতপার্থক্য আছে। ইমাম আয-যাহাবী তাকে রাসূলুল্লাহর 
(সা) সন্তানদের মধ্যে চতুর্থ বলেছেন।১ যুবাইর ইবন বাক্‌কার বলেছেন, উম্মু কুলছুম 
ছিলেন রুকাইয়্যা ও ফাতিমা (রা) থেকে বড়। কিন্তু অধিকাংশ সীরাত লেখক এ মতের 
বিরোধিতা করেছেন। সঠিক ও বিশ্বাসযোগ্য মত এটাই যে, হযরত উন্মু কুলছুম (রা) 
OTR TO 
LL aes BLS a 


Lb ss els 3) ES ) ys 
CES EE UT EOE 2 CUE 
হযরত রুকায়্যা (রা) ছিলেন হযরত ETON RE TE 
ইনতিকাল হলে রাসূল (সা) উন্মু কুলছুমকে (রা) ‘উছমানের (রা) সাথে বিয়ে দেন ।8 যদি 
উন্মু কুলছুম বয়সে রুকায়্যার বড় হতেন তাহলে ‘উছমানের (রা) সাথে তারই বিয়ে হতো 
আগে, রুকায়্যার নয়। কারণ, TRE 
আগেই করা হয়। আর এটাই বুদ্ধি ও প্রকৃতির দাবী । 


ত EU Re Ca SEO CE) SE Rg 
দেখা যায় না । তবে রাসূলুল্লাহর (সা) নবুওয়াত লাভের ছয় বছর পূর্বে তার জন্ম হয়েছিল 
বলে ধারণা করা যায়। কারণ, একথা প্রায় সর্বজন স্বীকৃত যে, নবুওয়াতের সাত বছর 
পূর্বে রুকায়্যার এবং পীচ বছর পূর্বে হযরত ফাতিমার (রা) জন্ম হয় । আর একথাও মেনে 
নেয়া হয়েছে যে, উন্মু কুলছুম (রা) ছিলেন রুকায়্যার ছোট এবং ফাতিমার বড় । তাহলে 
ML ke sp BRL MELA Lin GAME 
হিসেবেই তিনি নবুওয়াতের ছয় বছর পূর্বে জন্মগহণ করেন।৫ | 
অনেকের মত হযরত .উন্মু কুলছুমেরও I EOE EOE 
গেছে। আরবের সেই সময়কালটা এমন ছিল যে, কোন ব্যক্তিরই জীবনকথা পূর্ণভাবে 
পাওয়া যায় না। এ কারণে তার বিয়ের সময় থেকেই তার জীবন ইতিহাস লেখা হয়েছে। 


১. সিয়ারু আলাম আন-নুবালা, ২/২৫২ 

২. সীরাতু ইবন হিশাম, ১/১৯০ 

৩. তারীখ আত-তাবাবী (লেইডেন) ৩/১১২৮ 
8. তাবাকাত, ৮/৩৫ 

৫. সাহাবিয়াত-১২৯ 


= http:/lislamiboi.wordpress.com 


Contents 
৩৪ আসহাবে রাসূলের জীবনকথা 


রাসূলুল্লাহ (সা) নবুওয়াত লাভের পূর্বে আবু লাহাবের পুত্র 'উতবার সাথে রুকায়্যার এবং 

তার দ্বিতীয় পুত্র ‘উতাইবার সাথে উন্মু কুলছুমের বিয়ে দেন। রাসূলুল্লাহ (সা) নবুওয়াত, 
লাভের পর যখন আবু লাহাব ও তার স্ত্রীর নিন্দায় সূরা লাহাব নাযিল হয় তখন আবু 
লাহাব, মতান্তরে আবু লাহাবের স্ত্রী দুই ছেলেকে লক্ষ্য করে বলে, ‘তোমরা যদি তার 
[মুহাম্মাদ (সা)] মেয়েকে তালাক দিয়ে বিদায় না কর তাহলে তোমাদের সাথে আমার 
বসবাস ও উঠাবসা হারাম ৷'৬ হযরত রুকায়্যার (রা) জীবনীতে আমরা উল্লেখ করেছি যে, 
পিতা-মাতার এরূপ কথায় এবং সামাজিক চাপে ‘উতবা তার স্ত্রী রুকায়্যাকে তালাক 
দেয়। তেমনিভাবে ‘উতাইবাও মা-বাবার হুকুম তামিল করতে গিয়ে স্ত্রী উম্মু কুলছুমকে 
তালাক দেয়। এ হিসেবে উভয়ের তালাকের সময়কাল ও কারণ একই ৭ উভয় বোনের 
হিজরী দ্বিতীয় সনে রুকায়্যা (রা) মৃত্যুবরণ করলে হযরত ‘উছমান (রা) স্ত্রীর শোকে বেশ 
বিষণ ও বিমর্ষ হয়ে পড়েন। তীর এ অবস্থা দেখে রাসূল (সা) একদিন তাকে বললেন, 
‘উছমান, তোমাকে এমন বিমর্ষ দেখছি, কারণ কি? ‘উছমান (রা) বললেন, আমি এমন 
বিমর্ষ না হয়ে কেমন করে পারি? আমার উপর এমন মুসীবত এসেছে যা সম্ভবত: কখনো 
কারো উপর. আসেনি রাসূলুল্লাহর (সা) কন্যার ইনতিকাল হয়েছে। এতে আমার মাজা 
ভেঙ্গে গেছে। রাসূলুল্লাহর (সা) সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে গেছে। 
এখন আমার উপায় কি? তাঁর কথা শেষ না হতেই রাসূল (সা) বলে উঠলেন; জিবরীল 
(আ). আল্লাহর দরবার থেকে আমাকে হুকুম পৌছে দিয়েছেন, আমি যেন কুকায়্যার 
সমপরিমাণ মাহরের ভিত্তিতে উন্মু কুলছুমকেও তোমার সাথে বিয়ে দিই ৮ অতঃপর রাসূল 
(সা) হিজরী ৩য় সনের রাবী‘উল আউয়াল মাসে হযরত ‘উছমানের (রা) সাথে উম্মু 
কুলছুমের ‘আক্দ সম্পন্ন করেন।৯ ‘আকদের দুই মাস পরে জামাদিউস ছানী মাসে তিনি 
স্বামী গৃহে গমন করেন। হযরত উম্মু কুলছুম কোন সন্তানের মা হননি।১০ 

একটি বর্ণনায় এসেছে, রুকায়্যার (রা) ইনতিকালের পর ‘উমার ইবন আল খাত্তাব (রা) 
তীর মেয়ে হাফসাকে (রা) উছমানের (রা) সাথে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তিনি কোন 
উত্তর না দিয়ে চুপ থাকেন। একথা রাসূল (সা) জানতে পেরে ‘উমারকে বলেন, আমি 
হাফসার জন্যে ‘উছমানের চেয়ে ভালো স্বামী এবং ‘উছমানের জন্যে হাফসার চেয়ে ভালো 
MUA Cr + OEE PAN AA COE VOY ORC SE EOE TS 
সাথে বিয়ে দেন ।** 


৬. ETAT 
৭. উসুদুল গাবা-৫/১২ 
৮. প্রাগুক্ত-৫/৬১৩ 
৯. তাবাকাত-৮/৩৭ 
১০. প্রাগুক্ত 

১১. প্রাগুক্ত-৮/৩৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


হযরত উন্মু কুলছুম (রা) তীর মা উন্মুল মু'মিনীন হযরত খাদীজার (রা) সাথেই ইসলাম 
গ্রহণ করেন । পরবর্তীতে অন্য বোনদের সাথে রাসূলুল্লাহর (সা) হাতে বাই‘আত 
a ASI রা 
সাথে মদীনায় হিজরাত করেন।৩ | 
হযরত উম্মু কুলছুমের (রা) ইনতিকালের পর রাসূল (সা) বলেন, আমার যদি দশটি মেয়ে 
TCT A ROE UO 
একটি বর্ণনায় দশটি মেয়ের স্থলে একশোটি মেয়ে এসেছে ।2৫ 
স্বামী ‘উছমানের (রা) সাথে ছয় বহর কাটানোর পর হিজরী ৯ম সনের শাবান মাদৈ 
হযরত উন্মু কুলছুম (রা) ইনতিকাল করেন।১৬ আনসারী মহিলারা তাকে গোসল দেন। 
তাদের মধ্যে হযরত উম্মু ‘আতিয়্যাও ছিলেন। রাসূল (সা) জানাযার নামায পড়ান। 
হযরত আবু তালহা, ‘আলী ইবন আবী তালিব, ফাদল ইবন ‘আব্বাস ও উসামা ইবন 
যায়দ (রা) লাশ কবরে নামান ২৭ 
হযরত রাষূলে কারীম (সা) কন্যা উন্ধু কুলছমের (রা) মৃত্যুতে ভীষণ ব্যথা পান। যখন 
কবরের কাছে বসেন তখন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে 2৮ 
একটি বর্ণনায় এসেছে, আনাস (রা) উম্মু কুলছুমকে (রা) রেখা অঙ্কিত রেশমের কাজ করা 
একটি চাদর গায়ে দেওয়া অবস্থায় দেখেছেন ।২৯ 


নরাধম ‘উতায়বা তার জাহারামের অন্নিশিখা পিতা আবু লাহাব এবং কাঠকুড়ানি মা উন্ু 
জামীল হাম্মালাতাল হাতাব-এর চাপে স্ত্রী উন্মু কুলছুমকে তালাক দানের পর রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট এসে চরম অমার্জিত আচরণ করে। সে রাসূলকে (সা) লক্ষ্য করে বলে : 
‘আমি আপনার দীনকে অস্বীকার করি, মতান্তরে আপনার মেয়েকে তালাক দিয়েছি। 
আপনি আর আমার কাছে যাবেন না, আমিও আর আপনার কাছে আসবো না’ একথা 
বলে সে গোৌয়ারের মত রাসূলুল্লাহর (সা) উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাতে রাসূলুল্লাহর 
(সা) জামা ছিড়ে যায়। এরপর সে শামের দিকে সফরে বেরিয়ে যায়। তার এমন ' 
পশুসুলভ আচরণে রাসূল (সা) ক্ষুন্ধ হয়ে বদ-দু‘আ করেন এই বলে : আমি আল্লাহর 
কাছে কামনা করি, তিনি যেন তার কোন কুকুরকে তার উপর বিজয়ী করে দেন 


১২. প্রাগুক্ত-৮/৩৭ 

১৩. সিয়ারু আ’লাম আন-নুবালা-২/২৫২' হায়াতুস সাহাবা-১/৩৬৯ 

১৪. আল-ইসতী’আব-৭৯৩ 

১৫. তাবাকাত-৮/৩৮ 

১৬. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৫৩ 

১৭. তাবাকাত-৮/৩৮-৩৯ 

১৮. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৫৩; বুখারী ৩/১২৬-১২৭, ১৬৭, 

১৯. বুখারী : বাবুল হারীর লিন-নিসা; আবু দাউদ (২০৫৮); held, 
ইবন মাজাহ্‌-(৩৫৯৮); তাবাকাত-৮/৩৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 
৩৬ আসহাবে রাসূলের জীবনকথা 


যখন তারা ‘আয-যারকা’ নামক স্থানে রাত্রি যাপন করছিল, তখন একটি নেকড়ে তাদের - 
(সা) বদ-দু‘আর কথা । সে তার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। সে বলতে থাকে;“আমার 
' মা নিপাত যাক, মুহাম্মাদের কথা মত এ নেকড়ে তো আমাকে খেয়ে ফেলরে“* যাহোক, 
সকলকে ডিঙ্গিয়ে মাঝখান থেকে ‘উতাইবাকে উঠিয়ে নিয়ে যায় এবং কামড়ে, খামছে 


২০. হায়াতুস সাহাবা-১/২৭৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


TRENT CEC 


জন্ম ও পিতৃ-মাতৃ পরিচয় 

হযরত রাসূলে কারীমের (সা) নবুওয়াত লাভের EA 
নগরীতে হযরত ফাতিমা (রা) জন্মখহণ করেন। পিতা সায়্যিদুল কাওনায়ন রাসুলু রাব্বিল 
‘আলামীন আবুল কাসিম মুহাম্মাদ ইবন ‘আবদিল্পাহ ইবন ‘আবদুল মুত্তালিব এবং মাতা 
সারা বিশ্বের নারী জাতির নেত্রী, প্রথম মুসলমান উম্মুল মু'মিনীন খাদীজা বিন্ত 
খুওয়ায়লিদ (রা)। ফাতিমার যখন জন্ম হয় তখন মক্কার কুরায়শরা পবিত্র কাবা ঘরের 
সংস্কার কাজ চালাচ্ছে। সেটা ছিল রাসূলুল্লাহর (সা) নবুওয়াত লাভের পীচ বছর পূর্বের 
ঘটনা । ফাতিমার জন্মগহণে তার মহান পিতা-মাতা দারুণ খুশী হন৷” ফাতিমা ছিলেন 
কনিষ্ঠা মেয়ে । মা খাদীজা (রা) তীর অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফাতিমাকে 
ধাত্রীর হাতে ছেড়ে দেননি। তিনি তার অতি আদরের ছোট মেয়েকে নিজে দুধ পান 
করান। এভাবে হযরত ফাতিমা (রা). একটি পূতঃপবিত্র গৃহে তার মহান পিতা-মাতার 
তত্বাবধানে লালিত- lili ONE EK Ra bl ALLL VL 


শ্রেষ্ঠত্বের কারণ 
হযরত ফাতিমার (রা) মহত্ব, মর্যাদা, আভিজাত্য ও শ্রেষ্ঠত্বের যেসব কথা বলা হয় তার 
কারণ সংক্ষেপে নিম্নরূপ : 
১. তার পিতা মানব জাতির আদি পিতা হযরত আদম (আ)-এর শ্রেষ্ঠ সন্তান 
__ রাহমাতুল্লিল ‘আলামীন আমাদের মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম । 
২. তীর মা বিশ্বের নারী জাতির নেত্রী, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী উম্মুল মু'মিনীন 
__ খাদীজা বিন্ত খুওয়ায়লিদ (রা) । 
৩. স্বামী দুনিয়া ও আখিরাতের নেতা আমীরুল মু'মিনীন হযরত ‘আলী (রা)। 
8. তীর দুই পুত্র-আল-হাসান ও আল-হুসায়ন (রা) জান্নাতের যুবকদের দুই মহান 
নেতা এবং রাসূলুল্লাহর (সা) সুগন্ধি (6 ০৩) ৷ 
৫. তার এক দাদা শহীদদের মহান নেতা হযরত হামযা (রা) । 
৬. অন্য এক দাদা প্রতিবেশীর মান-মর্যাদার রক্ষক, EEE মানুষের জন্য 
নিজের অর্থ-সম্পদ খরচকারী, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দানকারী, অভুক্ত ও অনাহার- 
' ক্লিষ্টকে খাদ্য দানকারী হযরত আল-‘আব্রাস ইবন আবদিল মুত্তালিব (রা) । 
fe El OO CANT 
- তালিব (রা) । 
2 8 SE TREE TT TY 


১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/১১৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৩৮ আসহাবে রাসূলের জীবনকথা 
ইসলাম গ্রহণ 

হযরত রাসূলে কারীমের (রা) উপর ওহী নাযিল হবার পর উম্মুল মু'মিনীন হযরত 
' খাদীজা (রা) সর্বপ্রথম তার প্রতি ঈমান আনেন এবং তীর রিসালাতকে সত্য বলে গ্রহণ 
করেন। আর রাসূলুল্লাহর (সা) প্রতি প্রথম পর্বে যেসব মহিলা ঈমান আনেন তাদের পুরো ' 
ভাগে ছিলেন তার পূৃতঃ পবিত্র কন্যাগণ । তীরা হলেন : যায়নাব, রুকাইয়্যা, উম্মু কুলছুম 
ও ফাতিমা (রা)। তীরা তীদের পিতার নবুওয়াত ও রিসালাতের রতি ঈমান আনেন 
তাদের মহিয়ষী মা খাদীজার (রা) সাথে। 


ইবন ইসহাক হযরত ‘আয়িশার (রা) সূত্রে বৰ্ণনা করেছেন। তিনি বলেছেন: আল্লাহ 
যখন তার নবীকে নবুওয়াতে ভূষিত করলেন তখন খাদীজা ও তার কন্যারা ইসলাম গ্রহণ 
করেন। এভাবে রাসূলুল্লাহর (সা) কন্যারা তাদের মায়ের সাথে প্রথম ভাগেই ইসলামের 
আঙ্গিনায় প্রবেশ করেন এবং তাদের পিতার রিসালাতে বিশ্বাস স্থাপন করেন । নবুওয়াত 
লাভের পূর্বেই তীরা উন্নত মানের নৈতিক গুণাবলীতে বিভূষিত হন । ইসলামের পরে তা 
আরো সুশোভিত ও সুষমামণ্ডিত হয়ে ওঠে । 

ইমাম আয-যুরকানী “শারনহুল মাওয়াহিব’ গ্রন্থে ফাতিমা ও তার বোনদের প্রথম পর্বে 
ইসলাম গ্রহণের কথা বলেছেন এভাবে : ‘তার মেয়েদের কথা উল্লেখের প্রয়োজন নেই । 
কারণ, নবুওয়াতের পূর্বেই তাদের পিতার জীবন ও আচার-আচরণ দৃঢ়ভাবে অনুসরণ ও 
শক্তভাবে আকড়ে ধরার ব্যাপারে কোন সন্দেহ নেই!’ অন্য এক স্থানে আয্-‘যুরকানী 
নবী-দুহিতাদের ইসলাম গ্রহণের অগ্রগামিতা সম্পর্কে বলছেন এভাবে : মোটকথা, 
আগেভাগে তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে কোন প্রমাণের প্রয়োজন নেই । সর্বাধিক 
সত্য, সর্বাধিক অভিজাত পিতৃত্ব এবং সবচেয়ে ভালো ও সর্বাধিক স্নেহময়ী মাতৃত্বের 
ক্রোড়ে বেড়ে ওঠার কারণে তারা লাভ করেছিলেন তাদের পিতার সর্বোত্তম আখলাক 
তথা নৈতিকতা এবং তীদের মার থেকে পেয়েছিলেন এমন বুদ্ধিমত্তা যার কোন তুলনা 
চলেনা পূর্ববর্তী ও পরবর্তীকালের কোন নারীর সাথে । সুতরাং নবী পরিবারের তথা তীর 
স্ত্রী-কন্যাদের ইসলাম ছিল It CG CT RCE UCR 
যায জহহ তং বত কিক ০ বা 


ETOAC RENEE EC EE EE 
নির্দেশমত মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে লাগলেন এবং ইসলামের প্রচার- 
প্রসারে পুরোপুরি আত্মনিয়োগ করলেন। আর এজন্য তিনি যত দুঃখ-কষ্ট, বিপদ-আপদ, 
অত্যাচার-নির্যাতন, অস্বীকৃতি, মিথ্যা দোষারোপ ও বাড়াবাড়ির মুখোমুখী হলেন, 
সবকিছুই তিনি উপেক্ষা করতে লাগলেন । এক পর্যায়ে কুরায়শরা রাসূলুল্লাহর (সা) সাথে 
চরম বাড়াবাড়ি ও শত্রুতা করতে লাগলো । তারা তাকে ঠাট্টা-বিদ্রপ করতে লাগলো, তীর 


২. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ্‌-৫৯২ 


http://islamiboi.wordpress.com 


Contents 
' আসহাবে রাসূলের জীবনকথা ৩৯ 


প্রতি মানুষকে ক্ষেপিয়ে তুলতে আরম্ভ করলো। হযরত ফাতিমা (রা) তখন জীবনের 
শৈশব অবস্থা অতিক্ৰম করছেন। পিতা যে তার জীবনের একটা কঠিন সময় অতিবাহিত 
করছেন, মেয়ে ফাতিমা এত অল্প বয়সেও তা বুঝতে পারতেন । অনেক সময় তিনি 
পিতার সাথে ধারে-কাছে এদিক ওদিক যেতেন । একবার দুরাচারী ‘উকবা ইবন আবী 
মু'ঈতকে তার পিতার সাথে এমন একটি নিকৃষ্ট আচরণ করতে দেখেন যা তিনি আজীবন 
ভুলতে পারেননি । এই ‘উকবা ছিল মক্কার কুরায়শ বংশের প্রতি আরোপিত । আসলে তার 
জন্মের কোন ঠিক-ঠিকানা ছিল না। একজন নিকৃষ্ট ধরনের পাপাচারী ও দুর্বৃত্ত হিসেবে সে 
বেড়ে তা কা সা বক 
দুষ্কৰ্ম করে কুরায়শ নেতৃবৃন্দের গ্রীতিভাজন হওয়ার চেষ্টা করতো । 
একবার উকবা মক্কার পাপাচারী পৌত্তলিক কুরায়শদের একটি বৈঠকে বসা ছিল। 
কয়েকজন কুরায়শ নেতা বললো : এই যে মুহাম্মাদ সিজদায় আছেন। এখানে 
উপস্থিতদের মধ্যে এমন কে আছে, যে উটের এই পচাগলা নাড়ী-ভুঁড়ি উঠিয়ে নিয়ে তীর 
পিঠে ফেলে আসতে পারে? নরাধম ‘উকবা অতি উৎসাহ ভরে এই অপকর্মটি করার জন্য 
আগ্রহ প্রকাশ করে বললো : আমি যাচ্ছি। তারপর সে দ্রুত পচা নাড়ী-ভুঁড়ির দিকে চলে 
গেল এবং সেগুলো উঠিয়ে সিজদারত মুহাম্মাদ (সা)-এর পিঠের উপর ফেলে দিল। দূর 
থেকে কুরায়শ নেতারা এ দৃশ্য দেখে অন্টহাসিতে ফেটে পড়লো । হযরত রাসূলে কারীম 
(সা) সিজদা থেকে উঠলেন না। সাথে সাথে এ খবর বাড়ীতে হযরত ফাতিমার (রা) 
কানে গেল। তিনি ছুটে এলেন, অত্যন্ত দরদের সাথে নিজ হাতে পিতার পিঠ থেকে 
ময়লা সরিয়ে ফেলেন এবং পানি এনে পিতার দেহে লাগা ময়লা পরিষ্কার করেন। 
তারপর সেই পাপাচারী দলটির দিকে এগিয়ে গিয়ে তাদেরকে অনেক কটু কথা শুনিয়ে 
দেন ।* 
রাসূল (সা) নামায শেষ করে দু'হাত উঠিয়ে দু‘'আ করলেন : 
LE LL Fah bp 01 shee oe dlls Fah cid of tas SG Fal 
HA of Ll SE ped Ls oo: 


‘হে আল্লাহ! তুমি শায়বা ইবন রাবী‘আকে পাকড়াও কর, Male eto 
ইবন হিশামকে ধর, হে আল্লাহ! তুমি ‘উকবা ইবন আবী মু'ঈতকে সামাল দাও, হে 
আল্লাহ তুমি উমাইয়্যা ইবন খালাফের খবর নাও !' 

রাসূলুল্লাহকে. (সা) EE SEE HUET "EE CEES TEE 
তারা ভীত-শঙ্কিত হয়ে পড়ে । আল্লাহ তীর প্রিয় নবীর দুআ কবুল করেন। উল্লেখিত চার 

দুর্বৃত্তের সবাই বদরে নিহত হয়।* উল্লেখ্য 1 গল ক! 


৩. আল-বিদায়া ওয়ান নিহায়া-৩/৪৪; হায়াত আস-সাহাবা-১/২৭১ 
৪. আল ba দালায়িল আন-নুবুওয়াহ্‌-২/২৭৮, ২৮০; আল-বিদায়া ওয়ান নিহয়া-8 * 


http://islamiboi.wordpress.com 


Contents 


৪০ আসহাবে রাসূলের জীবনকথা 


হয়। রাসূল (সা) তাকে হত্যার নির্দেশ দেন। তখন সে বলে : মুহাম্মাদ! আমার ছোট্ট 
মেয়েগুলোর জন্য কে থাকবে? বললেন : জাহান্নাম । তারপর সে বলে, আমি কুরায়শ 
হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? বললেন : হাঁ । তারপর তিনি সাহাবীদের দিকে 
ফিরে বলেন : তোমরা কি জান এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? 
একদিন আমি মাকামে ইবরাহীমের পিছনে সিজদারত ছিলাম এমন সময় সে এসে 
আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে, আমার চোখ দু'টি বের হয়ে 
যাওয়ার উপক্রম হয়। আরেকবার আমি সিজদায় আছি। এমন সময় সে কোথা থেকে 
ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয় । ফাতিমা দৌড়ে এসে তা সরিয়ে আমার 
মাথা ধুইয়ে দেয় । মুসলমানদের হাতে এ পাপিষ্ঠ ‘উকবার জীবনের সমাপ্তি ঘটে 


সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙ্গিনায় । তিনি 
দেখলেন, পিতা যেই না হাজারে আসওয়াদের কাছাকাছি গেছেন অমনি একদল 
পৌত্তলিক একযোগে তাঁকে ঘিরে ধরে বলতে লাগলো : আপনি কি সেই ব্যক্তি নন যিনি 
এমন এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে গুনে বলতে থাকে : 
আমাদের বাপ-দাদাদের গালি দেন, উপাস্যদের দোষের কথা বলেন, Ll iA 
লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন। 


তিনি বলেন : হা, আমিই সেই ব্যক্তি । 


এর পরের ঘটনা দেখে ERE EER EE SET 
ভয়ে অসাড় হয়ে পড়েন। দেখেন, তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তীর 
গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে। আর আবূ বকর (রা) তাদের সামনে দাঁড়িয়ে 
অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন : CURUOTT  I 
তিনি বলেন : আল্লাহ আমার রব, প্রতিপালক? 

লোকগুলো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো । তীর দাড়ি ধরে টানলো, তারপর 
মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়লো।* 

এভাবে আবূ বকর (রা) সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষগ্ুদের হাত থেকে 
মুহাম্মাদকে (সা) ছাড়ালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ীর পথ ধরলেন। মেয়ে ফাতিমা 
পিতার পিছনে পিছনে চললেন । পথে স্বাধীন ও দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই 
নানা রকম অশালীন মন্তব্য ছুড়ে মেরে ভীষণ কষ্ট দিল । রাসূল (সা) সোজা বাড়ীতে 
গেলেন এবং মারাত্মক রকমের বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন । বালিকা 
ফাতিমার চোখের সামনে এ ঘটনা ঘটলো।' 


৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৩/৪৪; হায়াত আস-সাহাবা-১/২৭১; নিসা’ os ce ies ২০৬ : 
৬. ইবন হিশাম, আল-সীরাহ আন-নাবাবিয়্যাহ-১/৩১০ 
৭. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ্‌-৫৯২ 


http://islamiboi. wordpress. com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৪১ 
কুরায়শরা রাসূলুল্লাহর (সা) উপর নির্যাতন চালানোর নতুন পথ বেছে নিল । এবার 
তাদের নির্যাতনের হাত বানু হাশিম ও বানু ‘আবদিল মুত্তালিবের প্রতিও সম্প্রসারিত 
হলো । মক্কার মুশরিকরা তাদেরকে বয়কট করার দৃঢ় সিদ্ধান্ত নিল । রাসূলুল্লাহ (সা) 
তাদের কাছে নত না হওয়া পর্যন্ত তাদের সাথে কেনাবেচা, কথা বলা ও উঠাবসা বন্ধ ৷ 
একমাত্র আবূ লাহাব ছাড়া বানু হাশিম ও বানু ‘আবদিল মুত্তালিব মক্কার উপকণ্ঠে “শি'বু 
আৰী তালিব”-এ আশ্ৰয় নেয়। তাদেরকে সেখানে অবরোধ করে রাখা হয় । অবরু্দধ 
জীবন এক সময় ভয়াবহ রূপ ধারণ করে। “শিব” -এর বাইরে থেকেও সে সময় ক্ষুধা- 
কাতর নারী ও শিশুদের আহাজারি ও কান্নার রোল শোনা যেত । এই অবরুদ্ধদের মধ্যে 
ফাতিমাও (রা) ছিলেন। এই অবরোধ তার স্বাস্থ্যের উপর দারুণ প্রভাব ফেলে । এখানে 
অনাহারে থেকে যে অপুষ্টির শিকার হন তা আমরণ বহন করে চলেন। এই অবরোধ রায় 
তিন বছর চলে!” 
অবরুদ্ধ জীবনের দুঃখ-বেদনা ভুলতে ভুলতে না ভুলতে তিনি আরেকটি বড় রকম দুঃখের 
' মুখোমুখী হন। স্নেহময়ী মা হযরত খাদীজা (রা), যিনি তাদের সবাইকে আগলে 
রেখেছিলেন, যিনি অতি নীরবে পুণ্যময় নবীগৃহের যাবতীয় দায়িত্‌ পালন করে চলছিলেন, 
ইনতিকাল করেন। তিনি আল্লাহর রাসূলের (সা) যাবতীয় দায়িত্ব যেন কন্যা ফাতিমার 
উপর অর্পণ করে যান। তিনি অত্যন্ত আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সাথে পিতার পাশে এসে 
দাড়ান। পিতার আদর ও স্মেহ বেশী মাত্রায় পেতে থাকেন । মদীনায় হিজরাতের আগ 
পর্যন্ত মক্কায় পিতার দাওয়াতী কার্যক্রমের সহযোগী হিসেবে অবদান রাখতে থাকেন। 
আর এ কারণেই তীর ডাকনাম হয়ে যায়- “উন্মু আবীহা” i Ll [2 


হিজরাত ও ফাতিমা 

যে রাতে রাসূল (সা) REWER HE CEES 1 TES SE SU 
ভূমিকা পালন করেন, . ফাতিমা (রা) অতি নিকট থেকে তা প্রত্যক্ষ করেন । ‘আলী (রা) 
A বা 0 গাতে ধোকা দেয়ার উদ্দেশ্যে রাসুলের (সা) 
বিছানায় শুয়ে থাকেন। সেই ভয়াবহ রাতে ফাতিমাও বাড়ীতে ছিলেন। অত্যন্ত 
নির্ভীকভাবে কুরায়শদের সব চাপ প্রত্যাখ্যান করেন। তারপর ‘আলী (রা) তিন দিন 
SC UOTE NO ERNE 1 
মদীনায় পাড়ি জমান । 


ফাতিমা ও তীর বোন উম্মু কুলছুম মক্কায় থাকলেন। রাসূল (সা) মদীনায় একটু সির 
' হওয়ার পর পরিবারের লোকদের নেয়ার জন্য একজন সাহাবীকে পাঠালেন । আর সেটা 
ছিল নবুওয়াতের ১৩ তম বছরের ঘটনা । ফাতিমা (রা) তখন অষ্টাদশী ৷ মদীনায় পৌছে 


৮. নিসা’ মুবাশৃশারাত বিল জান্নাহ্‌- ২০৬ 
৯. প্রাগুক্ত-২০৭; উসুদুল গাবা-৫/২৫০; আল-ইসাবা- BG 


i Elec http://islamiboi.wordpress.com 


Contents 
৪২ আসহাবে রাসূলের জীবনকথা ' 


তিনি দেখেন সেখানে মুহাজিররা শান্তি ও নিরাপত্তা খুঁজে পেয়েছেন বিদেশ-বিভুইয়ের 
একাকীত্বের অনুভূতি তাদের মধ্য থেকে লোপ পেয়েছে। রাসূল (সা) মুহাজির ও 
। আনসাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন । তিনি নিজে ‘আলীকে (রা) দ্বীনি ভাই 
হিসেবে গ্রহণ করেছেন।” 


বিয়ে 


হিজরী দ্বিতীয় সনে বদর যুদ্ধের পরে ‘আলীর (রা) সাথে ফাতিমার (রা) বিয়ে হয় । 
বিয়ের সঠিক সন তারিখ ও বিয়ের সময় ফাতিমা ও ‘আলীর (রা) বয়স নিয়ে সীরাত 
বিশেষজ্ঞদের মধ্যে কিঞ্চিৎ মতপার্থক্য দেখা যায়। একটি মত এরকম আছে যে, উহুদ 
যুদ্ধের পর বিয়ে হয়। একথাও বর্ণিত হয়েছে যে, রাসূল (সা) হযরত ‘আয়িশাকে (রা) 
ঘরে উঠিয়ে নেয়ার চার মাস পরে ‘আলী-ফাতিমার বিয়ে হয় এবং বিয়ের নয় মাস পরে 
তীদের বাসর হয়। বিয়ের সময় ফাতিমার (রা) বয়স পনেরো বছর সাড়ে পাচ মাস এবং 
আলীর (রা) বয়স একুশ বছর পাচ মাস ।”” ইবন ‘আবদিল বার তার “আল-ইসতী‘আব” 
গ্রন্থে এবং ইবন সাদ তার “তাবাকাত” গ্রন্থে উল্লেখ করেছেন যে, ‘আলী (রা) 
ফাতিমাকে (রা) বিয়ে করেন রাসূলুল্লাহর (সা) মদীনায় আসার পাচ মাস পরে রজব 
মাসে এবং বদর যুদ্ধ থেকে ফেরার পর তাঁদের বাসর হয় । ফাতিমার বয়স তখন আঠারো 
বছর। তাবারীর তারীখে বলা হয়েছে, হিজরী দ্বিতীয় সনে হিজরাতের বাইশ মাসের 
মাথায় জিলহাজ্জ মাসে ‘আলী-ফাতিমার (রা) বাসর হয়। বিয়ের সময় ‘আলী (রা) 
ফাতিমার চেয়ে চার বছরের বড় ছিলেন।** 

আবূ বকর (রা) ও ‘উমারের (রা) মত উঁচু মর্যাদার অধিকারী সাহাবীগণও ফাতিমাকে 
(রা) স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন। তারা রাসূলুল্লাহর (সা) নিকট প্রস্তাবও দেন। 
কিন্তু তিনি অত্যন্ত বিনয় ও নম্বতার সাথে প্রত্যাখ্যান করেন হাকিমের মুসতাদরিক ও 
নাসাঈর সুনানে এসেছে যে, আবূ বকর ও ‘উমার (রা) উভয়ে ফাতিমাকে বিয়ের প্রস্তাব 
দেন। রাসূল (সা) তীদেরকে বলেন: সে এখনো ছোট । একটি বর্ণনায় এসেছে, আবূ 
' বকর প্রস্তাব দিলেন। রাসূল (সা) বললেন : আবূ বকর! তার ব্যাপারে আল্লাহ্‌র সিদ্ধান্তের 
অপেক্ষা কর। আবূ বকর (রা) একথা ‘উমারকে (রা) বললেন, kh LEAN 
তিনি তো আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারপর আবু বকর (রা) ‘উমারকে (রা) 
বললেন : এবার আপনি রাসূলুল্লাহর (সা) নিকট ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিন। ‘উমার 
(রা) প্রস্তাব দিলেন । রাসূল (সা) আবূ বকরকে যে কথা বলে ফিরিয়ে দেন, ‘উমারকেও 
ঠিক একই কথা বলেন। ‘উমার (রা) আবূ বকরকে সে কথা বললে তিনি মন্তব্য করেন : 
‘উমার, তিনি আপনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।”* তারপর ‘উমার (রা) ‘আলীকে 


১০. ইবন হিশাম-২/১৫০; আল-ইসতী‘আব-৩/১৯৮ 

১১. আ‘লাম আন-নিসা’-৪/১০৯ 

১২. প্রাগুক্ত; তাবাকাত-৮/১১; নিসা’ মুবাশ্শারাত বিল জার্নাহ-২০৮ 
১৩. তাবাকাত-৮/১১; আ‘লাম আন-নিসা’-৪/১০৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


' আসহাবে রাসূলের জীবনকথা ৪৩ 


(রা) বলেন, আপনিই ফাতিমার উপযুক্ত পাত্র । ‘আলী (রা) বলেন, আমার সম্পদের 
মধ্যে এই একটি মাত্র বর্ম ছাড়া তো আর কিছু নেই । আলী-ফাতিমার বিয়েটি কিভাবে 
হয়েছিল সে সম্পর্কে বেশ কয়েকটি বর্ণনা দেখা যায়৷ সেগুলো প্রায় কাছাকাছি। এখানে 
কয়েকটি তুলে ধরা হলো । 
তাবাকাতে ইবন সাদ ও উসুদুল গাবা'র এরস্থের একটি বর্ণনা মতে ‘আলী (রা) ‘উমারের 
কথামত রাসূলুল্লাহর (সা) নিকট যান এবং ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেন। রাসূল (সা) 
সাথে সাথে নিজ উদ্যোগে আলীর (রা) সাথে ফাতিমাকে বিয়ে দেন। এ খবর ফাতিমার 
কানে পৌছলে তিনি কাদতে শুরু করেন। অতঃপর রাসূল (সা) ফাতিমার কাছে যান এবং 
তাকে লক্ষ্য করে বলেন : ফাতিমা! আমি তোমাকে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বেশী 
বিচক্ষণ এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তির সাথে বিয়ে দিয়েছি । অন্য একটি বর্ণনায় 
এসেছে, আলী (রা) প্রস্তাব দানের পর রাসূল (সা) বলেন : ফাতিমা! ‘আলী তোমাকে 
স্মরণ করে। ফাতিমা কোন উত্তর না দিয়ে চুপ থাকেন । অতঃপর রাসূল (সা) বিয়ের 
কাজ সম্পর্ব করেন। 

অন্য একটি বর্ণনা এ রকম : মদীনার আনসারদের কিছু লোক আলীকে বলেন : আপনার 
জন্য তো ফাতিমা আছে। একথার পর ‘আলী রাসূলুল্লাহর (সা) নিকট যান । রাসুল (সা) 
বলেন : আবূ তালিবের ছেলের কি প্রয়োজন? আলী ফাতিমার প্রসঙ্গে কথা বলেন। 
রাসুলুল্লাহ (সা) শুধু বলেন : মারহাবান ওয়া আহলান । (পরিবারে সুস্বাগতম) ৷ এর বেশী 
আর কিছু বললেন না। ‘আলী রাসূলুল্লাহর (সা) নিকট থেকে উঠে অপেক্ষমান 
আনসারদের সেই দলটির কাছে গেলেন। তারা জিজ্ঞেস করলো : পিছনের খবর কি? 
‘আলী বললেন : আমি জানিনে। তিনি আমাকে “মারহাবান ওয়া আহলান” ছাড়া আর 
কিছুই বলেননি । তারা বললেন : রাসূলুল্লাহর (সা) পক্ষ থেকে আপনাকে এতটুকু বলাই 
কি যথেষ্ট নয়? তিনি আপনাকে পরিবারের সদস্য বলে স্বাগতম জানিয়েছেন। ফাতিমার 
সাথে কিভাবে বিয়ে হয়েছিল সে সম্পর্কে আলীর (রা) বর্ণনা এ রকম : রাসূলুল্লাহর (সা) 
নিকট ফাতিমার বিয়ের পয়গাম এলো । তখন আমার এক দাসী আমাকে বললেন : 
আপনি কি একথা জানেন যে, রাসূলুল্লাহর (সা) নিকট ফাতিমার'বিয়ের পয়গাম এসেছে? 
বললাম : না। 

সে বললো : হা, পয়গাম এসেছে। আপনি রাসূলুল্লাহর (সা) নিকট কেন যাচ্ছেন না? 
আপনি গেলে রাসূলুল্লাহ (সা) ফাতিমাকে আপনার সাথেই বিয়ে দিবেন। 

বললাম : বিয়ে করার মত আমার কিছু আছে কি? 

সে বললো : যদি ছা বা কম গজক গত হয 
সাথে তার বিয়ে দিবেন। - 

‘আলী (রা) বলেন : আল্লাহর কসম! সে আমাকে এভাবে আশা-ভরসা দিতে থাকে। 
অবশেষে আমি একদিন রাসুলুল্লাহর (সা) নিকট গেলাম ৷ তার সামনে বসার পর আমি 
যেন বোবা হয়ে গেলাম । CERN HET TIC HE 


" http:/lislamiboi.wordpress.com 


Contents 
88 আসহাবে রাসূলের জীবনকথা : 


কারণে আমি কোন কথাই বলতে পারলাম না। এক সময় ভিনিই আমাকে প্রশ্ন করলেন: 
কি জন্য এসেছে? কোন প্রয়োজন আছে কি? 
আলী (রা) বলেন : আমি চুপ করে থাকলাম । রাসূল (সা) বললেন : নিশ্চয় ফাতিমাকে 

‘বিয়ের প্রস্তাব দিতে এসেছো? 

আমি বললাম : হা। তিনি বললেন : ETE 
তাকে হালাল করবে? বললাম : আল্লাহর কসম, ইয়া রাসূলাল্লাহ! নেই । তিনি বললেন : 

যে বর্মটি আমি তোমাকে দিয়েছিলাম সেটা কি করেছো? 

বললাম : সেটা আমার কাছে আছে। ‘আলীর জীবন যে সত্তার হাতে তার কসম, সেটা 
তো একটি “হুতামী” বর্ম । তার দাম চার দিরহামও হবে না। 


রাসূল (সা) বললেন : আমি তারই বিনিময়ে ফাতিমাকে তোমার সাথে বিয়ে দিলাম । 
সেটা তার কাছে পাঠিয়ে দাও এবং তা দ্বারাই তাকে হালাল করে নাও । 

‘আলী (রা) বলেন : এই ছিল ফাতিমা বিন্ত রাসূলিল্লাহর (সা) মাহর ।* 

‘আলী (রা) খুব দ্রুত বাড়ী গিয়ে বর্মটি নিয়ে আসেন । কনেকে সাজগোজের জিনিসপত্র 
কেনার জন্য রাসূল (সা) সেটি বিক্রি করতে বলেন।** বর্মটি ‘উছমান ইবন ‘আফ্ফান 
(রা) চার ‘শো সত্তর (৪৭০) দিরহামে কেনেন । এই অর্থ রাসূলুল্লাহর (সা) হাতে দেয়া 
হয়। তিনি তা বিলালের (রা) হাতে দিয়ে কিছু আতর-সুগন্ধি কিনতে বলেন, আর বাকী 
যা ON CO OE UTE NTT 
সাজগোজের জিনিস কিনতে পারেন। 


সবকিছু ঠিকঠাক REO ET CSE 
তিনি ঘোষণা দেন যে, তিনি তার মেয়ে ফাতিমাকে চার ‘শো মিছকাল রূপোর বিনিময়ে 
‘আলীর (রা) সাথে বিয়ে দিয়েছেন। তারপর আরবের প্রথা অনুযায়ী কনের পক্ষ থেকে 
রাসূল (সা) ও বর ‘আলী (রা) নিজে সংক্ষিপ্ত খুতবা দান করেন। তারপর উপস্থিত 
অতিথি সাহাবায়ে কিরামের মধ্যে খোরমা ভর্তি একটা পাত্র উপস্থাপন করা হয় > 
ফাতিমা ও ‘আলীর (রা) বিয়েতে প্রদত্ত রাসূলুল্লাহর (সা) খুতবা : : 


Los | 4h Et ELAS i ie LG S| Cian 4 p> al el 


All ean) CAS zl > sl “bls alow 5° ol SU oxic 


১৪. দালায়িল আন-নুবুওয়াহ-৩/১৬০; উসুদুল গাবা-৫/২৫০; আল-বিদায়া ওয়ান FRET 
তাবাকাত-৮/১২ 
১৫. সাহীহ আল-বুখারীঅ, কিতাব আল-বুয়ু'; সুনানে নাসাঈ, কিতাব আন-নিকাহ; মুসনাদে আহমাদ- 
১/৯৩, ১০৪, ১০৮ 
১৬. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ্‌-৬০৭ 
১৭. জামহারাতু খুতাব আল-‘আরাব-৩/৩৪৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৪৫ 


a JES dl OLS ply tale abl she ee tis peaSly caiasy pals 
Js JUS cpl aslo cel>) 4D Cy LS [ls eS i 2lall 
EB TES OE RO LECT ETAT RET 
dl is 45 53 35 Jy SL J! Sys Al ab 35 


a "Sl pl LECT ০ Lab 


de ol U23) 39 cdlb atl 02 she cw Lb cyl ol Sxl Ol 
se. Dy 6) Ol lod Jie Blass 


‘সকল প্রশংসা আল্লাহর যিনি তার দান ও অনুগ্রহের কারণে প্রশংসিত, শক্তি ও ক্ষমতার 
জোরে উপাস্য, শাস্তির কারণে ভীতিপ্রদ এবং তার কাছে যা কিছু আছে তার জন্য 
প্রত্যাশিত । আসমান ও যমীনে তিনি স্বীয় হুকুম বাস্তবায়নকারী । তিনি তার শক্তি ও 
ক্ষমতা দ্বারা এই সৃষ্টিজগত সৃষ্টি করেছেন, তারপর বিধি নিষেধ দ্বারা তাদেরকে পার্থক্য 
করেছেন, দীনের দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন এবং তার নবী মুহাম্মাদ (সা)-এর 
দ্বারা তাদেরকে সম্মানিত করেছেন। অতঃপর আল্লাহ তা‘আলা বিবাহ ব্যবস্থাকে পরবর্তী 
বংশ রক্ষার উপায় এবং একটি অবশ্যকরণীয় কাজ করে দিয়েছেন। এর দ্বারা রক্ত 
সম্পর্ককে একটির সাথে আরেকটি সংযুক্ত করে দিয়েছেন। এ ব্যবস্থা সৃষ্টি জগতের জন্য 
অবধারিত করেছেন। 

যার নাম অতি বরকতময় এবং যার স্মরণ সুমহান, তিনি বলেছেন: “তিনিই পানি থেকে 
সৃষ্টি করেছেন মানুষকে, অতঃপর তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। 
তোমার রব সবকিছু করতে সক্ষম ।” সুতরাং আল্লাহর নির্দেশ চূড়ান্ত পরিণতির দিকে 
ধাবিত হয়। প্রত্যেকটি চুড়ান্ত পরিণতির একটি নির্ধারিত সময় আছে। আর প্রত্যেকটি 
নির্ধারিত সময়ের একটি শেষ আছে । ‘আল্লাহ যা ইচ্ছা বিলীন করেন এবং বহাল রাখেন । 
অতঃপর, আমার রব আমাকে আদেশ করেছেন, আমি যেন ‘আলীর সাথে ফাতিমার বিয়ে 
দিই । আর আমি তাকে চার শো ‘মিছকাল’ রূপোর বিনিমিয়ে তার সাথে বিয়ে দিয়েছি- 
যদি এতে আলী রাজী থাকে !' 


রাসূলুল্লাহর (সা) খুতবার পর তৎকালীন আরবের প্রথা-অনুযায়ী বর ‘আলী (রা) ছোট 
একটি খুতবা দেন। প্রথমে আল্লাহর হামদ ও ছানা এবং রাসূলের প্রতি দরূদ ও সালাম 
পেশ করেন। তারপর বলেন :* 


১৮. প্রাগুক্ত-৩/৩৪৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৪৬ আসহাবে রাসূলের জীবনকথা ll 


ng cad o5ly «2 df ops LOIN casasl Jos dbl 0353 ss Lclaizl ob 
ys Lill Glo Se Al Labl 235 3 ply le dl slo os 

lang ADL Ss cogil « ydyy clans sls 
‘আমাদের এই সমাবেশ, আষ্নাহ যা নির্ধারণ করেছেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। 
আর বিয়ে হলো আল্লাহ যার আদেশ করেছেন এবং যে ব্যাপারে অনুমতি দান করেছেন। 
এই যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কন্যা ফাতিমার সাথে চার 


শো আশি দিরহাম মাহরের বিনিময়ে বিয়ে দিয়েছেন। আমি তাতে রাজি হয়েছি । অতএব 
আপনারা তাকে জিজ্ঞেস করুন । সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট ৷' 

এভাবে অতি সাধারণ ও সাদাসিধে ভাবে ‘আলীর সাথে-নবী দুহিতা ফাতিমাতুয যাহরার 
শাদী মুবারক সম্পন্ন হয়। অন্য কথায় ইসলামের দীর্ঘ ইতিহাসের সবচেয়ে মহান ও 
গৌরবময় বৈবাহিক সম্পর্কটি স্থাপিত হয়। 


সংসার জীবন 


মদীনায় আসার পর রজব মাসে এ বিয়ে অনুষ্ঠিত হয়। আর হিজরী দ্বিতীয় সনে বদর 
যুদ্ধের পর আলী (রা) তীর স্ত্রীকে উঠিয়ে নেয়ার জন্য একটি ঘর ভাড়া করতে সক্ষম 
হন। সে ঘরে বিত্ত-বৈভবের কোন স্পর্শ ছিল না। সে ঘর ছিল অতি সাধারণ মানের । 
সেখানে কোন মূল্যবান আসবাবপত্র, খাট-পালঙ্ক, জাজিম, গদি কোন কিছুই ছিল না । 
‘আলীর ছিল কেবল একটি ভেড়ার চামড়া, সেটি বিছিয়ে তিনি রাতে ঘুমাতেন এবং দিনে 
সেটি মশকের কাজে ব্যবহার হতো। কোন চাকর-বাকর ছিল না।** আসমা’ বিন্ত 
উমাইস (রা) যিনি ‘আলী-ফাতিমার (রা) বিয়ে ও তাদের বাসর ঘরের সাজ-সজ্জা 
কিছু ছিল না। আর বলা হয়ে থাকে ‘আলীর (রা) ওলীমার চেয়ে ভালো কোন ওলীমা সে 
সময় আর হয়নি। সেই ওলীমা কেমন হতে পারে তা অনুমান করা যায় এই বর্ণনা দ্বারা : 
‘আলী (রা) তার একটি বর্ম এক ইহুদীর নিকট বন্ধক রেখে কিছু যব আনেন ।’** তাদের 
বাসর রাতের খাবার কেমন ছিল তা এ বর্ণনা দ্বারা অনুমান করতে মোটেই কষ্ট হয় না। 

তবে বানু ‘আবদিল মুত্তালিব এই বিয়ে উপলক্ষে জাকজমকপূর্ণ এমন একটা ভোজ 
অনুষ্ঠান করেছিল যে, তেমন অনুষ্ঠান নাকি এর আগে তারা আর করেনি। সাহীহাইন ও 
আল-ইসাবার বর্ণনা মতে তাহলো, হামযা (রা) যিনি মুহাম্মাদ (সা) ও ‘আলী উভয়ের 

চাচা, দুটো বুড়ো উট যবেহ করে আত্মীয়-কুটুম্বদের খাইয়েছিলেন।** 


১৯. আ‘লাম আন-নিসা’-৪/১০৯; তাবাকাত-৮/১৩; সাহাবিয়াত-১৪৮ 
২০. তাবাকাত-৮/২৩ 
২১. তারাজিমু বায়ত আন-নুবুওয়াহ-৬০৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৪৭ 


বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে আগত আত্মীয়-মেহমানগণ নব দম্পতির শুভ ও কল্যাণ 
কামনা করে একে একে বিদায় নিল। রাসূল (সা) উম্মু সালামাকে (রা) ডাকলেন এবং 
তাকে কনের সাথে ‘আলীর বাড়ীতে যাওয়ার জন্য বললেন তাদেরকে একথাও বলে 
দিলেন, তারা যেন সেখানে তার (রাসূল সা.) যাওয়ার অপেক্ষা করেন। 

বিলাল (রা) ‘ঈশার নামাযের আযান দিলেন। রাসূল (সা) মসজিদে জামা'আতের ইমাম 
হয়ে নামায আদায় করলেন। তারপর ‘আলীর (রা) বাড়ী গেলেন। একটু পানি আনতে 
বললেন। পানি আনা হলে কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে তাতে ফুক দিলেন। 
সেই পানির কিছু বর-কনেকে পান করাতে বললেন অবশিষ্ট পানি দিয়ে রাসূল (সা) 
নীচে ধরে রাখা একটি পাত্রের মধ্যে ওযু করলেন । সেই পানি তীদের দু'জনের মাথায় 
ছিটিয়ে ডগ 1 করতে ক থা 50 5 


"Lgl Ce Gl ৮, gas ৩,৮০ PVE ৩, LG ~~” 


‘হে আল্লাহ! তুমি তাদের দু'জনের মধ্যে বরকত দান কর। হে আল্লাহ! তুমি তাদের 
দু'জনকে কল্যাণ দান কর । হে আল্লাহ! তাদের বংশধারায় সমৃদ্ধি দান কর” 

অন্য একটি বর্ণনায় এসেছে, যাবার সময় তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন : ফাতিমা! 
আমার পরিবারের সবচেয়ে ভালো সদস্যের সাথে তোমার বিয়ে দেয়ার ব্যাপারে কোন 
ক্ৰটি করিনি ।** 

ফাতিমা চোখের পানি সম্বরণ করতে পারেননি । পিতা কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। 
তারপর পরিবেশকে হালকা করার জন্য অত্যন্ত আবেগের সাথে মেয়েকে বলেন : আমি 
নৈতিকতা ও উন্নত মন-মানসের অধিকারী ব্যক্তির নিকট গচ্ছিত রেখে যাচ্ছি ।* 


দারিদ্রের কঠোর বাস্তবতার মুখোমুখী 

পিতৃগৃহ থেকে ফাতিমা যে স্বামী গৃহে যান সেখানে কোন প্রাচুর্য ছিল না। বরং সেখানে যা 
ছিল তাকে দারিদ্রের কঠোর বাস্তবতাই বলা সঙ্গত। সে ক্ষেত্রে তার অন্য বোনদের 
স্বামীদের আর্থিক অবস্থা তুলনামূলক অনেক ভালো ছিল । যায়নাবের বিয়ে হয় আবুল 
‘আসের (রা) সাথে। তিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। রুকাইয়্যা ও উম্মু 
কুলছুমের (রা) বিয়ে হয় মক্কার বড় ধনী ব্যক্তি ‘আবদুল ‘উষ্যা ইবন ‘আবদিল 
মুত্তালিবের দুই ছেলের সাথে। ইসলামের কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর 
একের পর একজন করে তাদের দু'জনেরই বিয়ে হয় ‘উছমান ইবন ‘আফ্ফানের (রা) 
সাথে। আর উছমান (রা) ছিলেন একজন বিত্তবান ব্যক্তি । তাদের তুলনায় ‘আলী (রা) 


২২. আলাম আন-নিসা’-৪/১০৯ 
২৩. তাবাকাত-৮/১৫, ২৮ 
২৪. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ্‌-৬০৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 
৪৮ আসহাবে রাসূলের জীবনকথা 


ছিলেন একজন নিতান্ত দরিদ্র মানুষ ৷ তীর নিজের অর্জিত সম্পদ বলে যেমন কিছু ছিল 
না, তেমনি উত্তরাধিকার সূত্রেও কিছু পাননি । তার পিতা মক্কার সবচেয়ে সম্মানীয় ব্যক্তি 
ছিলেন। তবে তেমন অর্থ-বিত্তের মালিক ছিলেন না। আর সন্তান ছিল অনেক ৷ তাই 
বোঝা লাঘবের জন্য মুহাম্মাদ (সা) ও তার চাচা ‘আব্বাস তার দুই ছেলের লালন- 
পালনের ভার গ্রহণ করেন। এভাবে যা) ডে যাহা যাহার 
সাথে। 
এখানে একটি প্রশ্ন দেখা দিতে পারে যে, RE EEE CUE 
যুবক এত সীমাহীন দারিদ্রের মধ্যে থাকলেন কেন? এর উত্তর ‘আলীর (রা) জীবনের 
মধ্যেই খুঁজে পাওয়া যায় । মুহাম্মাদ (সা) রাসূল হলেন। কিশোরদের মধ্যে ‘আলী (রা) 
সর্বপ্রথম তীর প্রতি ঈমান আনলেন ইবন ইসহাকের বর্ণনা অনুযায়ী তখন তার বয়স 
দশ বছর ৷** আর তখন থেকে তিনি নবী মুহাম্মাদের (সা) জীবনের সাথে জড়িয়ে 
পড়েন। নবী (সা) যত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন, ‘আলীকেও তার মুখোমুখী 
হতে হয়েছে মক্কার অভিজাত লোকদের পেশা ছিল ব্যবসা । এখানে ‘আলীর (রা) জীবন 
যেভাবে শুরু হয় তাতে এ পেশার সাথে জড়ানোর সুযোগ ছিল কোথায়? মক্কার 
কুরাইশদের সাথে ঠেলা-ধাক্কা করতেই তো কেটে যায় অনেকগুলো বছর । মদীনায় 
গেলেন একেবারে খালি হাতে। সেখানে নতুন জায়গায় নতুনভাবে দা‘ওয়াতী কাজে 
জড়িয়ে পড়লেন। এর মধ্যে বদর যুদ্ধ এসে গেল । তিনি যুদ্ধে গেলেন । যুদ্ধের পর 
গনীমতের অংশ হিসেবে রাসূল (সা) তাকে একটি বর্ম দিলেন। এই প্রথম তিনি একটি 
সম্পদের মালিক হলেন। 
‘আলী (রা) যে একজন নিতান্ত দরিদ্র মানুষ ছিলেন তা ফাতিমার জানা ছিল। তাই, 
বালাযুরীর বর্ণনা যদি সত্য হয়- রাসূল (সা) ফাতেমাকে যখন ‘আলীর প্রস্তাবের কথা 
বলেন তখন ফাতিমা ‘আলীর দারিদ্রের কথা উল্লেখ করেন । তার জবাবে রাসূল (সা) 
বলেন : 
‘সে দুনিয়াতে একজন নেতা এবং আখিরাতেও সে সত্যনিষ্ঠ ব্যক্তিদের একজন হবে। 
সাহাবীদের মধ্যে তার জ্ঞান বেশী। সে একজন বিচক্ষণও ৷ তাছাড়া সবার আগে সে 
ইসলাম গহণ করেছে ।’** 
এই বর্ণনাটি সত্য হতেও পারে। কারণ, বিয়ে-শাদীর এ রকম পর্যায়ে অভাব-দারিদ্র 
Se 

ফাতিমা (রা) আঠারো বছরে স্বামী গৃহে যান। সেখানে যে বিত্ত-বৈভবের কিছু মাত্র চিহ 
ছিল: না, সে কথা সব অএতিহাসিকই বলেছেন। সেই ঘরে গিয়ে পেলেন খেজুর গাছের 
ছাল ভর্তি চামড়ার বালিশ, বিছানা, এক জোড়া যাতা, দু'টো মশক, দু'টো পানির ঘড় 


২৫. প্রাগুক্ত-৬১২ 
২৬. প্রাগুক্ত; হায়াত আস-সাহাবা-৩/২৫৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৪৯ 


আর আতর-সুগন্ধি। স্বামী দারিদ্রের কারণে ঘর-গৃহস্থালীর কাজ-কর্মে তাকে সহায়তা 
পারেননি । ফাতিমা (রা) একাই সব ধরনের কাজ সম্পাদন করতেন যাতা ঘুরাতে 
ঘুরাতে তার হাতে কড়া পড়ে যায়, মশক ভর্তি পানি টানতে টানতে বুকে দাগ হয়ে যায় 
এবং ঘর-বাড়ী ঝাড়ু দিতে দিতে পরিহিত কাপড়-চোপড় ময়লা হয়ে যেত ।*' তার 
এভাবে কাজ করা ‘আলী (রা) মেনে নিতে পারতেন না কিন্তু তার করারও কিছু ছিল 
না। যতটুকু পারতেন নিজে তীর কাজে সাহায্য করতেন। তিনি সব সময় ফাতিমার 
স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন কারণ, মক্কী জীবনে নানারূপ প্রতিকূল অবস্থায় তিনি 
যে অপুষ্টির শিকার হন তাতে বেশ ভগ্নস্বাস্থ্য হয়ে পড়েন। ঘরে-বাইরে এভাবে দু'জনে 
কাজ করতে করতে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েন। একদিন ‘আলী (রা) তীর মা ফাতিমা 
বিন্ত আসাদ ইবনে হাশিমকে বলেন : তুমি পানি আনা ও বাইরের অন্যান্য কাজে 
রাসূলুল্লাহর (সা) মেয়েকে সাহায্য কর, আর ফাতিমা তোমাকে বাড়ীতে গম পেষা ও 
রুটি বানাতে সাহায্য করবে। এ সময় ফাতিমার পিতা রাসূলুল্লাহ (সা) প্রচুর যুদ্ধলব্ধ 
সম্পদ ও যুদ্ধবন্দীসহ বিজয়ীর বেশে একটি যুদ্ধ থেকে মদীনায় ফিরলেন। ‘আলী (রা) 
একদিন বললেন : ফাতিমা! তোমার এমন কষ্ট দেখে আমার বড় দুঃখ হয়। আল্লাহ 
তা'আলা বেশ কিছু যুদ্ধ বন্দী দিয়েছেন তুমি যদি তোমার পিতার কাছে গিয়ে তোমার 
সেবার জন্য যুদ্ধ বন্দী একটি দাসের জন্য আবেদন জানাতে! ফাতিমা ক্লান্ত-শ্রান্ত অবস্থায় 
হাতের যাতা পাশে সরিয়ে রাখতে রাখতে বলেন : আমি যাব ইনশা আল্লাহ । তারপর 
বাড়ীর আঙ্গিনায় একটু বিশ্রাম নিয়ে চাদর দিয়ে গা-মাথা ঢেকে ধীর পায়ে পিতৃগৃহের 
দিকে বেরিয়ে গেলেন। পিতা তাকে দেখে কোমল স্বরে জিজ্ঞেস করলেন : মেয়ে! কেন 
এসেছো? ফাতিমা বললেন : আপনাকে সালাম করতে এসেছি । তিনি লজ্জায় পিতাকে 
মনের কথাটি বলতে পারলেন না। বাড়ী ফিরে এলেন এবং স্বামীকে সে কথা বললেন। 
‘আলী (রা) এবার ফাতিমাকে সংগে করে রাসূলুল্লাহর (সা) নিকট গেলেন । ফাতিমা 
পিতার সামনে লজ্জায় মুখ নীচু করে নিজের প্রয়োজনের কথাটি এবার বলে ফেলেন। 
পিতা তাকে বলেন : আল্লাহর কসম! তোমাদেরকে আমি একটি দাসও দিব না । আহ্‌লুস 
সুফ্‌ফার লোকেরা না খেয়ে নিদারুণ কষ্টে আছে। তাদের জন্য আমি কিছুই করতে 
পারছিনে। এগুলো বিক্রি করে সেই অর্থ আমি তাদের জন্য খরচ করবো । 
একথা শোনার পর তীরা স্বামী-স্ত্রী দু'জন পিতাকে ধন্যবাদ দিয়ে ঘরে ফিরে আসেন। 
তাদেরকে এভাবে খালি হাতে ফেরত দিয়ে স্মেহশীল পিতা যে পরম শান্তিতে থাকতে 
পেরেছিলেন তা কিন্তু নয়। সারাটি দিন কর্ম্‌ক্লান্ত আদরের মেয়েটির চেহারা তার মনের 
" মধ্যে ভাসতে থাকে। 


সন্ধ্যা হলো। ঠাণ্ডাও lbs প্রচণ্ড । ‘আলী-ফাতিমা শত বিছানায় শুয়ে দুমোনোর চেষ্টা 


২৭. তাবাকাত-৮/১৫৯; আল-ইসাবা- 8/8৫0. 


৭ http://islamiboi.wordpress.com 


| Contents 
৫০ আসহাবে রাসূলের জীবনকথা 


করছেন। কিন্তু এত ঠাণ্ডায় কি ঘুম আসে? এমন সময় দরজায় করাঘাতের শব্দ । দরজা 
খুলতেই তারা দেখতে পান পিতা মুহাম্মাদ মুস্তাফা (সা) দাড়িয়ে । তিনি দেখতে পান, 
এই প্রবল শীতে মেয়ে-জামাই যে কম্বলটি গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে তা এত 
ছোট যে দু'জন কোন রকম গুটিশুঁটি মেরে থাকা যায় । মাথার দিকে টানলে পায়ের দিকে 
বেরিয়ে যায়। আবার পায়ের দিকে সরিয়ে দিলে মাথার দিক আলগা হয়ে যায় । তারা 
এই মহান অতিথিকে স্বাগতম জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন । তিনি তাদেরকে ব্যস্ত না 
হয়ে যে অবস্থায় আছে সেভাবে থাকতে বলেন। তিনি তাদের অবস্থা হৃদয় দিয়ে 
গভীরভাবে উপলব্ধি করেন, তারপর কোমল সুরে বলেন : তোমরা আমার কাছে যা 
চেয়েছিলে তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাদেরকে বলে দিব? 

তারা দু'জনই এক সাথে বলে উঠলেন : বলুন, ইয়া রাসূলাল্লাহ! 

তিনি বললেন : জিবরীল আমাকে এই কথাগুলো শিখিয়েছেন: প্রত্যেক নামাযের পরে 
তোমরা দু'জন দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ ও দশবার আল্লাহু আকবর 

পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমোতে যাবে তখন সুবহানাল্লাহ তেত্রিশবার, 
আলহামদুলিল্লাহ তেত্রিশবার, আল্লাহু আকবার চৌত্রিশবার পাঠ করবে। একথা বলে 
তিনি মেয়ে-জামাইকে রেখে দ্রুত চলে যান।* 

এ ঘটনার শত বর্ষের এক তৃতীয়াংশ সময় পরেও ইমাম ‘আলীকে (রা) রাসূলুল্লাহর (সা) 
শিখানো এই কথাগুলো আলোচনা করতে শোনা গেছে। তিনি বলতেন : রাসুলুল্লাহ (সা) 
আমাদেরকে এই কথাগুলো শিখানোর পর থেকে আজ পর্যন্ত আমি একদিনও তা বাদ 
দিইনি । একবার একজন ইরাকী প্রশ্ন করেন : সিফ্‌ফীন যুদ্ধের সেই ঘোরতর রাতেও না? 
তিনি খুব জোর দিয়ে বলেন : সিফ্ফীনের সেই রাতেও না।** 

এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায় । আলী (রা) একবার দারুণ অভাব- 
অনটনে পড়লেন । একদিন স্ত্রী ফাতিমাকে (রা) বললেন, যদি তুমি নবী (সা)-এর নিকট 
গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো । ফাতিমা (রা) গেলেন । তখন নবীর (সা) 
নিকট উম্মু আয়মন (রা) বসা ছিলেন। ফাতিমা দরজায় টোকা দিলেন। নবী (সা) উম্মু 
আয়মনকে বললেন : নিশ্চয় এটা ফাতিমার হাতের টোকা । এমন সময় সে আমাদের 
নিকট এসেছে যখন সে সাধারণতঃ আসতে অভ্যস্ত নয়। ফাতিমা (রা) ঘরে ঢুকে বললেন 
: ইয়া রাসূলাল্লাহ! এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবীহ-তাহ্‌লীল ও তাহমীদ । কিন্তু 
আমাদের খাবার কি? বললেন : সেই সত্তার শপথ যিনি আমাকে সত্যসহকারে 
নিকট কিছু ছাগল PETE OY ESTEE OTE 


২৮. হাদীছটি সাহীহ বুখারী ও সাহীহ মুসলিমে বৰ্ণি হন্েছে। তাছাড়া তাবাকাত-৮/২৫; আলাম আন- 
নিসা’-৪/১১১-দ্র. ৷ 
২৯. সাহীহ মুসলিম; আদ-দু‘আ, খণ্ড-৪, হাদীছ নং-২০৯১; তাবাকাত-৮/১৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৫১ 


যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পীচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিবরীল 
_ আমাকে শিখিয়েছেন। 
' ফাতিমা (রা) বললেন: : আপনি বরং আমাকে সেই পীচটি কথা শিবিয়ে দিন যা জিরবীল 
আপনাকে শিখিয়েছেন । নবী (সা) বললেন, বল : 


iL SSL 2G bil SANE) 0 Il ৬! Js 


এই পীচটি কথা শিখে ফাতিমা (রা) ETI TEES BE 
দেখে ‘আলী (রা) প্রশ্ন করলেন : খবর কি? ফাতিমা বললেন : আমি দুনিয়া পাওয়ার 
প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে । 
‘আলী (রা) বললেন: আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন।"* | 


ছোটখাট দাম্পত্য কলহ 

সেই কৈশোরে একটু রুদ্ি-জ্ান হওয়ার পর থেকে হযরত ফাতিমা যে অবস্থায় যৌবনের 
এ পর্যায়ে পৌছেছেন তাতে আনন্দ-ফুর্তি যে কি জিনিস তাতো তিনি জানেন না । পিতা 
তীর কাছ থেকে নিকটে বা দূরে যেখানেই থাকেন না কেন সবসময় তার জন্য উদ্বেগ- 
উৎকণ্ঠার কোন অন্ত থাকেনা । তিনি যখন যুদ্ধে যান তখন তা আরো শত গুণ বেড়ে 
যায়। তাছাড়া ছোটবেলা থেকেই পিতাকে আগলে রাখতে রাখতে তার নিজের মধ্যেও 
একটা সংগ্রামী চেতনা গড়ে উঠেছে। তাই সুযোগ পেলে তিনি যুদ্ধের ময়দানে ছুটে যান। 
উহুদ যুদ্ধে তাই তাকে আহত যোদ্ধাদেরকে পট্টি বাধতে, তাদের ক্ষতে ওষুধ লাগাতে 
এবং মৃত্যুপথযাত্রী শহীদদেরকে পানি পান করাতে দেখা যায়। যখন ঘরে থাকতেন তখন 
চাইতেন স্বামীর সোহাগভরা কোমল আচরণ । কিন্তু আলীর (রা) জীবনের যে ইতিহাস 
তাতে তীর মধ্যে এই কোমলতার সুযোগ কোথায়? তার জীবনের গোটাটাই তো হলো 
কঠোর সংগ্রাম, তাই তীর মধ্যে কিছুটা রূঢ়তা থাকা বিচিত্র কিছু নয়। ফলে তাদের 
সম্পর্ক মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে উঠতো । পিতার কানেও সে কথা পৌছে যেত তিনি ছুটে 
যেতেন এবং ধৈর্যের সাথে দু'জনের মধ্যে আপোষ রফা করে দিতেন। 

বর্ণিত হয়েছে যে, একদিন রাসূলকে (সা) সন্ধ্যার সময় একটু ব্যস্ততার সাথে মেয়ের 
বাড়ীর দিকে যেতে দেখা গেল, চোখে-মুখে উদ্বেগ-উৎকণ্ঠার ভাব । কিছুক্ষণ পর যখন 
সেখান থেকে বের হলেন তখন তাকে বেশ উৎফুল্ল দেখা গেল । সাহাবায়ে কিরাম 
বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনাকে এক অবস্থায় ঢুকতে দেখলাম, আর এখন বের 
হচ্ছেন হাসি-খুশী অবস্থায়! 

' তিনি জবাব দিলেন: আমার সবচেয়ে বেশী প্রিয় দু'জনের মধ্যে আপোষ-মীমাংসা করে 
দিলাম তাতে আমি খুশী হবো না।*" 


৩০. কান্‌্য আল-‘উম্মাল-১/৩০২; হায়াত আস-সাহাবা-১/৪৩ 
৩১. তাবাকাত-৮/৪৯৯; আল-ইসাবা-৪/৩৬৮; আ‘লাম আন-নিসা’-৪/১১ 


http://islamiboi.wordpress.com 


Contents 
৫২ আসহাবে রাসূলের জীবনকথা 


আরেকবার ফাতিমা (রা) ‘আলীর (রা) রূঢ়তায় কষ্ট পান। তিনি বলেন : আমি 
রাসূলুল্লাহর (সা) নিকট নালিশ জানাবো- একথা বলে ঘর থেকে বের হন । ‘আলীও (রা) 
তাঁর পিছে পিছে চলেন। ফাতিমা তার স্বামীর প্রতি যে কারণে ক্ষুব্ধ ছিলেন তা পিতাকে 
বলেন, মহান পিতা বেশ নরমভাবে বুঝিয়ে তাকে খুশী করেন। ‘আলী (রা) স্ত্রীকে নিয়ে 
বাড়ী ফেরার পথে বলেন : আল্লাহর কসম! তুমি অখুশী হও এমন কিছুই আমি আর 
কখনো করবো না ।*" 


Noah ogi sora irene 

ফাতিমা (রা) না চাইলেও এমন কিছু ঘটনা ঘটতো যা তাঁকে ভীষণ বিচলিত করে 
ত তীর স্বামী আরেকটি বিয়ে করে ঘরে সতীন এনে উঠাবে ফাতিমা তা মোটেই 
মেনে নিতে পারেন না। ‘আলী (রা) আরেকটি বিয়ের ইচ্ছা করলেন । তিনি সহজভাবে 
হিসাব কষলেন, শরী‘আতের বিধান মতে আরেকটি বিয়ে করা তো বৈধ । অন্য মুসলিম 
মহিলাদের ক্ষেত্রে যেমন এক সাথে চারজনকে রাখা বৈধ তেমনিভাবে নবীর (সা) মেয়ের 
সাথেও অন্য আরেকজন স্ত্রীকে ঘরে আনাতে কোন দোষ নেই । তিনি ধারণা করলেন, 
এতে ফাতিমা তার প্রতি তেমন ক্ষ্যাপবেন না। কারণ, তার পিতৃগৃহেই তো এর নজীর 
আছে । ‘আয়িশা, হাফসা ও উম্মু সালামা (রা) তো এক সাথেই আছেন । তাছাড়া একবার 
বানু মাখযুমের এক মহিলা চুরি করলে তার শাস্তি মওকুফের জন্য মহিলার আত্মীয়রা 
উসামা ইবন যায়িদের মাধ্যমে রাসুলুল্লাহর (সা) নিকট আবেদন করে। তখন রাসূল (সা) 
বলেছিলেন : তুমি আল্লাহর নির্ধারিত শাস্তি রহিত করার জন্য সুপারিশ করছো? তারপর 
তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। তাতে বলেন : তোমাদের পূর্ববর্তী 
বহু জাতি ধ্বংস হয়েছে এই জন্য যে, তাদের কোন সম্মানীয় ব্যক্তি চুরি করলে তারা 
তাকে ছেড়ে দিত। আর দুর্বল কেউ চুরি করলে তার উপর “হদ” বা নিধারিত শাস্তি 
প্রয়োগ করতো । আল্লাহর কসম! মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার 
হাত কেটে দেব।** এ বক্তব্যের দ্বারা ‘আলী এই সিদ্ধান্তে উপনীত হন যে, ফাতিমাও 
তো অন্য আর দশজন মুসলিম মেয়ের মত । 


এমন একটি সরল হিসেবে ‘আলী (রা) আরেকটি বিয়ের চিন্তা করেছিলেন, Ra 
প্রতিক্রিয়া যে এত মারাত্মক হবে ‘আলীর (রা) কল্পনায়ও তা আসেনি । ‘আমর ইবন 
হিশাম ইবন আল-মুগীরা আল-মাখযুমীর মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবেন, একথা প্রকাশ 
করতেই ফাতিমা ক্ষোভে-উত্তেজনায় ফেটে পড়লেন রাসূলও (সা) রাগান্বিত হলেন। 
‘আমর ইবন হিশাম তথা আবূ জাহলের মেয়ের সাথে ‘আলীর বিয়ের প্রস্তাবের কথা 
ফাতিমার কানে যেতেই তিনি পিতার কাছে ছুটে যেয়ে অনুযোগের সুরে বলেন : আপনার 


৩২. তাবাকাত-৮/২৬; আল-ইসাবা-৪/৩৬৮ 
৩৩. সাহীহ আল-বুখারী : আল-আব্বিয়া; মুসলিম : আল-হুদূদ; KL oso che Ml 
নুবুওয়াহ্‌-৬১৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৫৩ 


সম্প্রদায়ের লোকেরা ধারণা করে, আপনার 2 হা 
না। এই ‘আলী তো এখন আবূ জাহলের মেয়েকে বিয়ে করছে।* 


' আসলে কথাটি শুনে রাসূল (সা) দারুণ ক্ষুক্ধ হন। কিন্তু বিষয়টি ছিল বেশ জটিল । 
‘কারণ, এখানে ‘আলীর (রা) অধিকারের প্রশ্নও জড়িত ছিল। ফাতিমাকে রেখেও ‘আলী 
আরো একাধিক বিয়ে করতে পারেন। সে অধিকার আল্লাহ তাকে দিয়েছেন। এ 
অধিকারে রাসূল (সা) কিভাবে বাধা দিবেন? অন্যদিকে কলিজার টুকরো মেয়েকে 
সতীনের ঘর করতে হবে এটাও বড় দুঃখের ব্যাপার । তাই বলে আল্লাহ যা হালাল 
করেছেন তা কি তিনি হারাম করতে পারেন? না, তা পারেন না। তবে এখানে সমস্যাটির 
আরেকটি দিক আছে। তা হলো আলীর প্রস্তাবিত কনে আবু জাহ্‌ল ‘আমর ইবন হিশামের 
মেয়ে । ‘আলীর গৃহে তাঁর স্ত্রী হিসেবে আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর দুশমনের 
মেয়ে এক সাথে অবস্থান করতে পারে? 

এই সেই আবু জাহ্‌ল, ইসলামের প্রতি যার নিকৃষ্ট শত্রুতা এবং নবী (সা) ও 
মুসলমানদের উপর নির্দয় যুলুম-নির্যাতনের কথা নবী (সা) ও মুসলমানদের স্মৃতি থেকে 
এখনো মুছে যায়নি। আল্লাহর এই দুশমন একদিন কুরাইশদেরকে বলেছিল : “ওহে 
কুরাইশ গোত্রের লোকেরা! তোমরা এই মুহাম্মাদকে আমাদের উপাস্যদের দোষ-ক্রটি 
বর্ণনা করে বেড়াতে, আমাদের পূর্বপুরুষকে গালিগালাজ করতে এবং আমাদের বুদ্ধিমান 
লোকদেরকে বোকা ও নির্বোধ বলে বেড়াতে দেখছো, তা থেকে সে বিরত হবে না। 
' আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল আমি বহন করতে সক্ষম এমন 
একটি বড় পাথর নিয়ে বসে থাকবো । যখনই সে সিজদায় যাবে অমনি সেই পাথরটি 
দিয়ে আমি তার মাথাটি চূর্ণ-বিচূর্ণ করে ফেলবো । তখন তোমরা আমাকে বানু আবদি 
মার্নাফের হাতে সোপর্দ অথবা তাদের হাত থেকে রক্ষা, যা খুশী তাই করবে ।”** 

সে কুরাইশদের সমাবেশে নবী মুহাম্মাদকে (সা) বিদ্রপ করে বলে বেড়াতো : ‘ওহে 
কুরাইশ গোত্রের লোকেরা! মুহাম্মাদ মনে করে দোযখে আল্লাহর যে সৈনিকরা 
তোমাদেরকে শাস্তি দিবে এবং বন্দী করে রাখবে তাদের সংখ্যা মাত্র উনিশজন । তোমরা 
তো তাদের চেয়ে সংখ্যায় অনেক বেশী । তোমাদের প্রতি এক শো’ জনে কি তাদের 
একজনকে রুখে দিতে পারবে না?’ তখন নাযিল হয় কুরআনের এ আয়াত : 


(YN: 350d) ASS CISD Ls NL she ClneLg TSS Spl CELT Was" 
‘আমি ফেরেশতাগণকে করেছি জাহান্নামের প্রহরী; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমি 
তাদের এই সংখ্যা উল্লেখ করেছি ।*" 

এই সেই আবূ জাহ্‌ল যে আখনাস ইবন শুরায়ককে যখন সে তার কাছে তার শোনা 


৩৪. নিসা’ মুবাশ্শারাত বিল জান্নাহ-২১৫ 
৩৫. ইবন হিশাম, আস-সীরাহ্‌-১/৩১৯; তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ্‌-৬১৯ 
৩৬. ইবন হিশাম, আস-সীরাহ্‌-১/৩৩৩, ৩৩৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৫৪ আসহাবে রাসূলের জীবনকথা “_ 


কুরআন সম্পর্কে জানতে চেয়েছিল, বলেছিল : তুমি কী শুনেছো? আমরা ও বানু ‘আবদি 
মান্নাফ মর্যাদা নিয়ে ঝগড়া-বিবাদ করলাম। তারা মানুষকে আহার করালো, আমরাও 
করালাম। তারা মানুষের দায়িত্ব কাধে নিল আমরাও নিলাম ৷ তারা মানুষকে দান 
করলো; আমরাও করলাম । এভাবে আমরা যখন বাজির দুই ঘোড়ার মত সমান সমান 
হয়ে গেলাম তখন তারা বললো : আমাদের মধ্যে নবী আছে, আকাশ থেকে তার কাছে 
ওহী আসে। এখন এ নবী আমরা কিভাবে পাব? আল্লাহর কসম! আমি কক্ষনো তার প্রতি 
ঈমানও আনবো না, তাকে বিশ্বাসও করবো না ।** 


এ সেই আবু জাহল যে কোন মর্যাদাবান ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে শুনতে পেলে তাকে 
ভয়-ভীতি দেখাতো, হেয় ও অপমান করতো। বলতো : ‘তুমি তোমার পিতাকে, যে 
তোমার চেয়ে ভালো ছিল, ত্যাগ করেছো? তোমার বুদ্ধিমত্তাকে আমরা নির্বুদ্ধিতা বলে 
প্রচার করবো, তোমার মতামত ও সিদ্ধান্তকে আমরা ভুল-ভ্রান্তিতে পূর্ণ বলে প্রতিষ্ঠা 
করবো এবং তোমার মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দিব ৷” 


আর যদি কোন ব্যবসায়ী ইসলাম গ্রহণ করতো, তাকে বলতো : ‘আল্লাহর কসম! আমরা 
তোমার ব্যবসা লাটে উঠাবো, তোমার অর্থ-সম্পদের বারোটা বাজিয়ে ছাড়বো’ আর 
ইসলাম গ্রহণকারী দুর্বল হলে দৈহিক শাস্তি দিয়ে তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিত । 
এ সেই আবূ জাহ্‌ল যে মক্কার শি‘আবে আবী তালিবের অবরোধকালে হাকীম ইবন 
হিযাম ইবন খুওয়াইলিদকে তার ফুফু খাদীজার (রা) জন্য সামান্য কিছু খাবার নিয়ে 
যেতে বাধা দিয়েছিল । এই অভিশপ্ত ব্যক্তি তার পথ রোধ করে দাড়িয়ে বলেছিল : ‘তুমি 
বানু হাশিমের জন্য খাদ্য নিয়ে যাচ্ছো? আল্লাহর কসম! এ খাবার নিয়ে তুমি যেতে 
পারবে না। মক্কায় চলো, তোমাকে আমি অপমান করবো । সে পথ ছাড়তে অস্বীকার 
বাজ তদ ন দর তা মান হ্যা তর হতে মাহি হয় 

< PS is SG CE JIE SOLA IS ty 
‘নিশ্চয় যাক্‌কুম বৃক্ষ পাপীর খাদ্য । টিত ছায়ার লড ঢা ডি ততবার 
ফুটন্ত পানির মত !' | 


এই আবু জাহ্‌ল মক্কায় আগত নাজরানের একটি খ্রীস্টান প্রতিনিধি দলের মুখোমুখী হয়। 
তারা এসেছিল মক্কায় মুহাম্মাদের (সা) নুবুওয়াত লাভের খবর পেয়ে তীর সম্পর্কে আরো 
তথ্য লাভের উদ্দেশ্যে । তারা রাসূলুল্লাহর (সা) সাথে সাক্ষাতের পর তীর কথা শুনে 
ঈমান আনে। তারা রাসূলুল্লাহর (সা) মজলিস থেকে বেরিয়ে আসার পরই আবু জাহ্‌ল 
তাদের সামনে এসে দাড়ায় এবং তাদেরকে লক্ষ্য করে বলে: 


‘আল্লাহ তোমাদের কাফেলাটিকে ব্যর্থ করুন । পিছনে ছেড়ে আসা তোমাদের 


৩৭. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ-৬২০ 
৩৮. সূরা আদ-দুখান-৪৩-৪৬; ইবন হিশাম, আস-সীরাহ্‌-২/২২, ১২৬, ১৩২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৫৫ 


স্বধর্মাবলম্বীরা তোমাদেরকে পাঠিয়েছে এই লোকটি সম্পর্কে তথ্য নিয়ে যাবার জন্য । 
তার কাছে তোমরা একটু স্থির হয়ে বসতে না বসতেই তোমাদের ধর্ম ত্যাগ করে তার 
প্রতি বিশ্বাস স্থাপন করে সাজার দক লক কহল কযা 
আমার জানা নেই ৷" 

' এই আবু জাহ্‌ল রাসূলুল্লাহর SAM Reread ক: 
বলেছিল, কুরাইশ গোত্রের প্রতিটি শাখা থেকে একজন করে সাহসী ও চালাক-চতুর যুবক 
নির্বাচন করে তার হাতে একটি করে তীক্ষ্ণ তরবারি তুলে দেবে। তারপর একযোগে 
মুহাম্মাদের উপর হামলা চালিয়ে এক ব্যক্তির মত এককোপে তাকে হত্যা করবে । তাতে 
তার রক্তের দায়-দায়িত্ব কুরাইশ গোত্রের সকল শাখার উপর সমানভাবে বর্তাবে ।£° 


রাতে রাসূলুল্লাহ (সা) মদীনায় হিজরাত করলেন । পরের দিন সকালে কুরাইশরা তার 
খৌজে বেরিয়ে পড়লো । তাদের মধ্যে আবূ জাহ্‌লও ছিল। তারা আবূ বকরের (রা) 
বাড়ীর দরজায় দীড়িয়ে হাকডাক দিতে আরম্ভ করলো- আবূ বকরের (রা) মেয়ে আসমা’ 
(রা) বেরিয়ে এলেন । তারা প্রশ্ন করলো : তোমার আব্বা কোথায়? তিনি বললেন : 
আল্লাহর কসম! আমার আব্বা কোথায় তা আমার জানা নেই । তখন যাবতীয় অশ্রীল ও 
দুঙ্কর্মের হোতা. আবূ জাহ্‌ল তার হাতটি উঠিয়ে সজোরে আসমা'র গালে এক থাপৃপড় 
বসিয়ে দেয়। আসমা’র কানের দুলটি ছিট্‌কে পড়ে । 

বদরে যখন দু'’পক্ষ যুদ্ধে অবতীর্ণ হওয়ার তোড়-জোড় করছে তখন কুরাইশ বাহিনী 
একজন লোককে পাঠালো শক্ৰ বাহিনীর সংখ্যা ও শক্তি সম্পর্কে তথ্য নিয়ে আসার 
জন্য । সে ফিরে এসে যুদ্ধে অবতীর্ণ হওয়ার ব্যাপারে সতর্ক করে দিল । হাকীম ইবন 
হিযাম ইবন খুওয়াইলিদ গেলেন ‘উতবা ইবন রাবী‘আর নিকট এবং তাকে লোক- 
লক্করসহ ফিরে যাওয়ার অনুরোধ জানালেন। ‘উতবা নিমরাজি ভাব প্রকাশ করে সে 
হাকীমকে আবূ জাহ্‌্লের নিকট পাঠালো। কিন্তু আবূ জাহ্‌ল যুদ্ধ ছাড়া হাকীমের কথা 
কানেই তুললো না । 

এ সেই আবূ জাহ্‌ল, বদরের দিন রাসূল (সা) যে সাতজন কট্টর কাফিরের প্রতি বদ- 
দু‘আ করেন, সে তাদের অন্যতম । এ যুদ্ধে সে অভিশপ্ত কাফির হিসেবে নিহত হয়। তার 
মাথাটি কেটে রাসূলুল্লাহর (সা) সামনে আনা হলে তিনি আল্লাহর প্রশংসা করেন 
রাসূল (সা) আবূ জাহ্‌লের উটটি নিজের কাছে রেখে দেন। এর চার বছর পর ‘উমরার 
উদ্দেশ্যে যখন মক্কার দিকে যাত্রা করেন তখন উটটি কুরবানীর পশু হিসেবে সংগে নিয়ে 
চলেন। পথে হুদায়বিয়াতে liad দ্বারা baal aR aa ald. 
করেন।£২ 


৩৯. ইবন হিশাম, প্রাগুক্ত 

৪০. তাবাকাত-২/১৫, ১৭ 
8১. প্রাগুক্ত; তারাজিমু সায়্যিদাতি বায়ত ত আন নরুওয়াহ-৬২১ 
- 8২. তাবাকাত-২/৬৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৫৬ আসহাবে রাসূলের জীবনকথা 


ইসলামের এহেন দুশমন ব্যক্তির মেয়ে কি রাসূলুল্লাহর (সা) মেয়ে ফাতিমার (রা) সতীন 
হতে পারে? তাই আল্লাহ ও তার রাসূল (সা) তা প্রত্যাখ্যান করেন। রাসূল (সা) 
রাগান্বিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে যান এবং সোজা মিষ্বরে গিয়ে . 
. ওঠেন । তারপর উপস্থিত জনতার উদ্দেশ্যে নিম্নের ভাষণটি দেন: 

বানু MMC ONE RE OA OEE EOCENE TENS 
অনুমতি চায়। আমি তাদেরকে সে অনুমতি দিব না। আমি তাদেরকে সে অনুমতি দিব 
না। আমি তাদেরকে সে অনুমতি দিব না। তবে ‘আলী ইচ্ছা করলে আমার মেয়েকে 
একটি অংশের মত । তাকে যা কিছু অস্থির করে তা আমাকেও অস্থির করে, আর যা 
তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। আমি তার দীনের ব্যাপারে সঙ্কটে পড়ার ভয় 
করছি। 

তারপর তিনি তার জামাই আুল ‘আসের প্রসঙ্গ উথাপন করেন। তার সাথে বৈবাহিক 
আত্মীয়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন : 

‘সে আমাকে কথা দিয়েছে এবং সে কথা সত্য প্রমাণিত করেছে। সে আমার সাথে 
অঙ্গীকার করেছে এবং তা পূরণ করেছে। আমি হালালকে হারাম করতে পারবো না। 
তেমনিভাবে হারামকেও হালাল করতে পারবো না। তবে আল্লাহর রাসূলের মেয়ে ও 
আল্লাহর দুশমনের মেয়ের কখনো সহ অবস্থান হতে পারে না ।** 

‘আলী (রা) মসজিদে ছিলেন। চুপচাপ বসে শ্বশুরের বক্তব্য শুনলেন । তারপর মসজিদ 
থেকে বের হয়ে ধীর পায়ে বাড়ীর পথ ধরলেন । এক সময় বাড়ীতে পৌছলেন, সেখানে 
দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত ফাতিমা বসা আছেন। ‘আলী (রা) আস্তে আস্তে তার পাশে 
গিয়ে বসলেন। অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন কি বলবেন তা যেন স্থির করতে 
পারছেন না। যখন দেখলেন ফাতিমা কাদছেন, তখন ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে আস্তে করে 
‘ফাতিমা! ‘তোমার অধিকারের ব্যাপারে আমার ভুল হয়েছে। তোমার মত ব্যক্তিরা ক্ষমা 
করতে পারে।’ অনেক্ষণ কেটে গেল, ফাতিমা কোন জবাব দিলেন না। তারপর এক 
সময় বললেন : ‘আল্লাহ আপনাকে ক্ষমা করুন৷’ এবার ‘আলী (রা) একটু সহজ হলেন। 
' তারপর মসজিদের সব ঘটনা তাকে বর্ণনা করেন । তাকে একথাও বলেন যে, রাসূল (সা) 
hkl ttt LES tk Aad de tn 


8৩. হাদীছটি সাহীহ আল-বুখারী, আল-মুসলিম, সুনানে আবী দাউদ, নালেইরন লাভার নত 
তিরমিযী ও সুনানে আহমাদ (৬/৩২৬, ৩২৮) সহ হাদীছের প্রায় সকল গ্রন্থে সংকলিত হয়েছে। 
88. তযাছ্রু যত ব/তব্যতজায বা যত 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে মাসূলের জীবনকথা ৫৭ 


দ্বিতীয় বিয়ের অভিপ্রায়ের এ ঘটনাটি ঘটেছিল কখন 


এখানে একটি প্রশ্ন থেকে যায়, EE EVIE এই দ্বিতীয় বিয়ের ইচ্ছা 
করেছিলেন? ইতিহাস ও সীরাতের গ্রস্থাবলীতে রাসূলুল্লাহর (সা) উল্লিখিত গুরুত্বপূর্ণ 
' ভাষণটি বর্ণিত হলেও কেউ তার সময়কাল সুনির্দিষ্টভাবে বর্ণনা করেননি । অথচ এটা 
নবীর (সা) জীবন ও তীর পরিবারের জন্য ছিল একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা । তাই কোন 
কোন বিশেষজ্ঞ বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌছেছেন যে, এটা ছিল 
‘আলী-ফাতিমার (রা) .বিবাহিত জীবনের প্রথম দিকের ঘটনা । আর সুনির্দিষ্টভাবে তা 
হয়তো হবে হিজরী দ্বিতীয় সন, তৃতীয় সনে তাদের প্রথম সন্তান হাসান হওয়ার পূর্বে 
অবশ্য RCE ARETE I METEOR 
নেই 18* 


হাসান-হুসায়নের জন্ম 
“‘আলী-ফাতিমার ET TOE ES EE EEE EE: 
পরীক্ষায় তারা উৎরে গেলেন। অভাব ও টানাটানির সংসারটি আবার প্রেম-প্রীতি ও 
সহমৰ্মিতায় ভরে গেল। এরই মধ্যে হিজরী তৃতীয় সনে তাদের প্রথম সন্তান হাসানের 
জন্ম হলো। ফাতিমার পিতা নবীকে (সা) এ সুসংবাদ দেয়া হলো । তিনি দ্রুত ছুটে 
গেলেন এবং আদরের মেয়ে ফাতিমার সদ্যপ্রসূত সন্তানকে দু'হাতে তুলে তার কানে 
আযান দেন এবং গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। গোটা মদীনা যেনো 
আনন্দ-উৎসবে মেতে ওঠে। রাসূল (সা) দৌহিত্র হাসানের মাথা মুড়িয়ে তার চুলের 
সমপরিমাণ ওজনের রূপা গরীব-মিসকীনদের মধ্যে দান করে দেন। শিশু হাসানের বয়স 
এক বছরের কিছু বেশী হতে না হতেই চতুর্থ হিজরীর শা'বান মাসে ফাতিমা (রা) 
আরেকটি সন্তান উপহার দেন। আর এই শিশু হলেন হুসায়ন।* 
আবূ জাহলের সেই কন্যার নাম নিয়ে মতপার্থক্য আছে। সর্বাধিক প্রসিদ্ধ মতে 
“জুওয়ায়বিয়া”। তাছাড়া আল-‘আওযরা’, আল-হানকা’, জাহ্‌দাম ও জামীলাও বলা 
হয়েছে। ইসলাম গ্রহণ করে তিনি রাসুলুয্াহর (সা) নিকট বায়'আত হন এবং রাসূলুল্লাহর 
(সা) কিছু হাদীছও স্মৃতিতে সংরক্ষণ করেন।* 
‘আলী (রা) ত ভার পয়গাম প্রত্যাহার কুরে নেন এবং আবু জাহলের কন্যাকে তা ইবন 
উসায়দ বিয়ে করেন। 
এ ঘটনার পর হযরত ফাতিমা. CEE HVE UTE NET 
হিসেবে অতিবাহিত করেন। ফাতিমার (রা) মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় স্ত্রী খহণ 
করেননি । ফাতিমা হাসান, হুসায়ন, উম্মু কুলছুম ও যায়নাব- এ চার সন্তানের মা হন । 


8৫. প্রাগুক্ত 
৪৬. সাহীহ আল-বুখারী, কিতাবুল মানাকিব; সুসলিম-আল-ফাদায়িল। ক 
8৭. আ‘লাম-আন-নিসা’-৪/১১২; টীকা নং-১ 


V৮ http://lislamiboi.wordpress.com 


Contents 
৫৮ আসহাবে রাসূলের জীবনকথা 


ld ₹ হাসানকে দু'হাতের উপর রেখে Elis nal dC LL 


le eat nd ol 44 0! 
‘আমার সন্তান নবীর মত দেখতে, ‘আলীর মত নয় ।' 


হাসান-হুসায়নের প্রতি রাসূলুল্লাহর (সা) স্নেহ-আদর 

' হযরত রাসূলে কারীমের (সা) অতি আদরের এ দুই দৌহিত্র যেমন তার অন্তরে প্রশান্তি 
বয়ে আনে তেমনি তাঁদের মা আয-যাহ্রার দু' কোল ভরে দেয় । হযরত খাদীজার (রা) 
ওফাতের পর রাসূল (সা) বেশ কয়েকজন নারীকে বেগমের মর্যাদা দান করেন, কিন্তু 
তীদের কেউই তাকে সন্তান উপহার দিতে পারেননি পুত্র সম্ভানের যে অভাববোধ ভার 
মধ্যে ছিল তা এই দুই দৌহিত্রকে পেয়ে দূর হয়ে যায়। এ পৃথিবীতে তাদের মাধ্যমে 
নিজের বংশধারা বিদ্যমান থাকার সম্ভাবনায় নিশ্চিন্ত হন। এ কারণে তার পিতৃম্েহও 
তাদের উপর গিয়ে পড়ে । আর তাই এতে বিস্ময়ের কিছু নেই যে, তিনি তাদের দু'জনকে 
রাসূল (সা) ফাতিমাকে (রা) বলতেন, আমার ছেলে দুটোকে ডাক । ভারা নিকটে এলে 
তিনি তীদের দেহের গন্ধ শুঁকতেন এবং জড়িয়ে ধরতেন।* হযরত উসামা ইবন যায়দ 
(রা) বলেছেন, আমি একদিন কোন একটি প্রয়োজনে রাসূলুল্লাহর (সা) ঘরের দরজায় 
টোকা দিলাম। তিনি গায়ের চাদরে কিছু জড়িয়ে বেরিয়ে এলেন । আমি বুঝতে পারলাম 
না. চাদরে জড়ানো কি জিনিস । আমার কাজ শেষ হলে প্রশ্ন করলাম : ইয়া রাসূলাল্লাহ! 
আপনি চাদরে ঢেকে রেখেছেন কি জিনিস? 

তিনি চাদরটি সরালে দেখলাম, হাসান ও হুসায়ন ৷ তারপর তিনি বললেন : এরা দু'জন 
হলো আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। হে আল্লাহ! আমি এদের দু'জনকে 
ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। আর তাদেরকে যারা ভালোবাসে 
তাদেরকেও ভালোবাসুন ।“* 

আল্লাহ রাব্বুল ‘আলামীন ফাতিমা আয-যাহ্রা'র প্রতি বড় দয়া ও অনুগ্রহ করেছেন। 
তিনি তার মাধ্যমে প্রিয় নবী মুসতাফার (সা) বংশধারা সংরক্ষণ করেছেন। তেমনিভাবে 
‘আলীর (রা) গুঁরসে সর্বশেষ নবীর বংশধারা দান করে আল্লাহ তাকেও এক চিরকালীন 
সম্মান ও মর্যাদায় ভূষিত করেছেন। রক্ত সম্পর্কের দিক দিয়ে ‘আলী (রা) রাসূলুল্লাহর 
(সা) নিকটতম ত তীর দেহে পরিচ্ছন্ন হাশেমী রক্ত বহমান ছিল। রাসূল (সা) ও 
‘আলীর (রা) নসব ‘আবদুল মুত্তালিবে গিয়ে মিলিত হয়েছে। উভয়ে ছিলেন তীর পৌত্র । 
‘আলীর (রা) পিতা আবূ তালিব মুহাম্মাদকে (সা) পুত্রস্নেহে লালন পালন করেন। 


৪৮. প্রাগুক্ত-৪/১১৩ 
8৪৯. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ-৬২৬ 
৫০. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-৩/২৫১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৫৯ 


পরবর্তীতে মুহাম্মাদ (সা) সেই পিতৃতুল্য চাচার ছেলে ‘আলীকে পিতৃস্নেহে পালন করে 
নিজের কলিজার টুকরা কন্যাকে তীর নিকট সোপর্দ করেন। সুতরাং রাসূলুল্লাহর (সা) 
‘নিকট ‘আলীর (রা) স্থান ও মর্যাদা ছিল অত্যুচেচে । ‘আলী (রা) থেকে বর্ণিত হয়েছে: 
একদিন আমি রাসুলুল্লাহকে (সা) প্রশ্ন করলাম : আমি ও ফাতিমা- এ দু'জনের কে 
আপনার বেশী প্রিয়? বললেন : কতিমা তোমার চেয়ে: আমার রে ছয় জর তুম 
আমার নিকট তার চেয়ে বেশী সম্মানের পাত্র। 


এ জবাবের মধ্যে রাসূলুল্লাহর (সা) RE ETE ES EOE HEE 2 
হয়ে উঠেছে। এ কারণে শত ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই তিনি ছুটে যেতেন তার 
সবচেয়ে প্রিয় এই দম্পতির গৃহে এবং অতি আদরের দৌহিত্রদ্য়কে কোলে তুলে নিয়ে 
স্নেহের পরশ বুলাতেন। একদিন তাদের গৃহে যেয়ে দেখেন, ‘আলী-ফাতিমা ঘুমিয়ে 
আছেন, আর শিশু হাসান খাবারের ‘জন্য কান্না জুড়ে দিয়েছে। তিনি তাদের দু'জনের 
ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইলেন না । হাসানকে উঠিয়ে নিয়ে বাড়ীর আঙ্গিনায় বাধা একটি 
ছাগীর কাছে চলে যান এবং নিজ হাতে ছাগীর দুধ দুইয়ে হাসানকে পান করিয়ে তাকে 
শান্ত করেন। 

আর একদিনের ঘটনা । রাসূল (সা) ফাতিমা-“আলীর (রা) বাড়ীর পাশ দিয়ে ব্যস্ততার 
সাথে কোথাও যাচ্ছেন। এমন সময় হুসায়নের কান্নার আওয়াজ তীর কানে গেল । তিনি 
বাড়ীতে ঢুকে মেয়েকে তিরস্কারের সুরে বললেন : তুমি কি জান না, তার কান্না আমাকে 
কষ্ট দেয়?” 


কন্যা যায়নাব ও উম্মু কুলছুমের জন্ম 


এরপর এ দম্পতির সন্তান সংখ্যা বাড়তে থাকে হিজরী ৫ম সনে ফাতিমা (রা) প্রথম 
কন্যার মা হন। নানা রাসূল (সা) তার নাম রাখেন “যায়নাব” । উল্লেখ্য যে, ফাতিমার 
এক সহোদরার নাম ছিল “যয়নাব”, মদীনায় হিজরাতের পর ইনতিকাল করেন। সেই 
যয়নাবের স্মৃতি তার পিতা ও বোনের হৃদয়ে বিদ্যমান ছিল। সেই খালার নামে ফাতিমার 
এই কন্যার নাম রাখা হয়। এর দু'বছর পর ফাতিমা (রা) দ্বিতীয় কন্যার মা হন । তারও 
নাম রাখেন নানা রাসূল (সা) নিজের আরেক মৃত কন্যা উম্মু কুলছুমের নামে । এভাবে 
হযরত ফাতিমা (রা) তীর কন্যার মাধ্যমে নিজের মৃত দু’বোনের স্মৃতিকে বাচিয়ে 
রাখেন । ফাতিমার (রা) এ চার সন্তানকে জত তত গর্ত (71২ সাহ রা 
‘আলামীনের সান্নিধ্যে চলে যান। 

A TORE RE EE TOD CD La Ba 
বিশেষতঃ হাসান ও হুসায়নের মধ্যে তিনি যেন নিজের পরলোকগত পুত্র সন্তানদেরকে 
খুঁজে পান। তাই তাদের প্রতি ছিল বিশেষ মুহাব্বত । একদিন তিনি তাদের একজনকে 


৫১. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ-৬২৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৬০ আসহাবে রাসূলের জীবনকথা 


কাধে করে মদীনার বাজারে ঘুরছেন। নামাযের সময় হলে তিনি মসজিদে ঢুকলেন এবং 
তাকে খুব আদরের সাথে এক পাশে বসিয়ে নামাযের ইমাম হিসেবে দাড়িয়ে গেলেন। 
কিন্তু এত দীর্ঘ সময় সিজদায় কাটালেন যে পিছনের মুক্তাদিরা বিস্ময়ে হতবাক হয়ে 
গেল । নামায শেষে কেউ একজন জিজ্ঞেস করলো : ইয়া রাসূলাল্লাহ! আপনি এত লম্বা 
সিজদা করেছেন যে, আমরা ধারণা করেছিলাম কিছু একটা ঘটেছে. অথবা ওহী নাযিল 
হয়েছে। জবাবে তিনি বললেন : না, তেমন কিছু ঘটেনি । আসল ঘটনা হলো, আমার 
ছেলে Rll ad dN a EL al dsc MCLG SAL 
করিনি ।*২ 


একদিন AE TE TEE CETTE EE CE RET TOE 
হুসায়ন দুই ভাই লাল জামা পরে উঠা-পড়া অবস্থায় হেঁটে আসছে। তিনি ভাষণ বন্ধ করে 
মিম্বর থেকে নেমে গিয়ে তাদের দু'জনকে উঠিয়ে সামনে এনে বসান । তারপর তিনি 
চিত জনত কয় কবা সায় 


4555 


1 1 । I 
“তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি পরীক্ষা বিশেষ ।' 


আমি দেখলাম, এই শিশু দু'টি হটছে জার পড়ছে। এ দৃশ্য দেখে সত্য করতে না পেরে 
কথা বন্ধ করে তাদেরকে উঠিয়ে এনেছি। 
আরেকদিন তো দেখা গেল, EE EET SE ET 
তার দু'পা রাসূলের দু’পায়ের উপর । তিনি তাকে শক্ত করে ধরে বলছেন, উপরে বেয়ে 
ওঠো। হুসায়ন উপরের দিকে উঠতে উঠতে এক সময় নানার বুকে পা রাখলো । এবার 
তিনি হুসায়নকে বললেন : মুখ খোল । সে হা করলো । তিনি তার মুখে চুমু দিয়ে বললেন 
: হে আল্লাহ! আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে । তাকে যারা 
ভালোবাসে আপনি তাদের ভালোবাসুন /* Ee 
IA 0 USE SRO ETE EEE HE 
পথে হুসায়নকে তার সমবয়সী শিশুদের সাথে খেলতে দেখলেন ৷ রাসূল (সা) দু'হাত 
বাড়িয়ে তাকে ধরার জন্য এগিয়ে গেলেন। সে নানার হাতে ধরা না দেওয়ার জন্য 
একবার এদিক, একবার ওদিক পালাতে থাকে । রাসুল (সা) হাসতে হাসতে তার সামনে 
গিয়ে দাড়ান । এক সময় তাকে ধরে নিজের একটি হাতের উপর বসান এবং অন্য হাতটি 
তার চিবুকের রেখে ত উড হাতল ওজয হুসায়ন আমার অংশ এবং 
আমি হুসায়নের অংশ 


৫২. প্রাগুক্ত-৬৩০. 

৫৩. সূরা আত-তাগাবুন-১৫ 

৫৪. মুসলিম, আল-ফাদায়িল Ea 
৫৫. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন-নুবুওয়াহ-৬১৩০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৬১ 


ফাতিমার বাড়ীর দরজায় আবু সুফইয়ান te 

সময় গড়িয়ে চললো । ইসলামের আলোতে গোটা আরবের অন্ধকার SOE 
চললো । এক সময় রাসূল (সা) মক্কা অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন ৷ মদীনায় ব্যাপক 
সাড়া পড়ে গেল৷ নারী-পুরুষ সবাই এ অভিযানে অংশ নিবে। মক্কায় এ খবর সময় মত 
পৌছে গেল। পৌত্তলিক কুরায়শদের হৃদকম্পন শুরু হলো। তারা ভাবলো এবার আর 
বিরত রাখার জন্য আবু সুফইয়ান ইবন হারবকে মদীনায় পাঠালো ৷ কারণ, ইতোমধ্যে 
তীর কন্যা উম্মু হাবীবা রামলা (রা) ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূল (সা) তাকে 
বেগমের মর্যাদা দান করেছেন। সুতরাং তাকে দিয়েই এ কাজ সম্ভব হবে। 
আলী ও ফাতিমা এ অভিযানে অংশগ্হণের সিদ্ধান্ত নিলেন। যাত্রার পূর্বে একদিন রাতে 
তীরা সফরের প্রস্তুতি গহণ করছেন। নানা স্মৃতি তাদের মানসপটে ভেসে উঠছে। মাঝে 
মাঝে তীরা স্মৃতিচারণও করছেন। আট বছর পূর্বে যে মঙ্কা তারা পিছনে ফেলে চলে 
এসেছিলেন তা কি তেমনই আছে? তীদের স্মৃতিতে তখন ভেসে উঠছে মা খাদীজা (রা), 
পিতা আবূ তালিবের ছবি। এমনই এক ভাব-বিহ্বল অবস্থার মধ্যে যখন তারা তখন 
অকস্মাৎ দরজায় টোকা পড়লো । এত রাতের আগস্তক কে তা দেখার জন্য ‘আলী (রা) 
দরজার দিকে এগিয়ে গেলেন । ফাতিমাও সে দিকে তাকিয়ে থাকলেন । দরজা খুলতেই 
তীরা দেখতে পেলেন আবু সুফইয়ান ইবন হারব দাড়িয়ে । এই সেই আবূ সুফইয়ান, যিনি 
মক্কার পৌত্তলিক বাহিনীর পতাকাবাহী এবং উহুদের শহীদ হযরত হামযার (রা) বুক 
ফেঁড়ে কলিজা বের করে চিবিয়েছিল যে হিন্দ, তার স্বামী । 

আৰু সুফইয়ান বলতে লাগলেন, কিভাবে মদীনায় এসেছেন এবং কেন এসেছেন, সে 
কথা । বললেন : মনঙ্ধাবাসীরা মুহাম্মাদের (সা) আক্রমণ থেকে বাচার জন্য, তার সাথে 
একটা আপোষরফা করার উদ্দেশে তাকে পাঠিয়েছে। তিনি নিজের পরিচয় গোপন করে 
মদীনায় ঢুকে পড়েছেন এবং সরাসরি নিজের কন্যা উম্মুল মু'মিনীন উম্মু হাবীবা রামলার 
(রা) ঘরে উপস্থিত হয়েছেন। সেখানে রাসূলুল্লাহর (সা) বিছানায় বসার জন্য উদ্যত 
হতেই নিজ কন্যার নিকট বাধাপ্রাপ্ত হয়েছেন। কারণ, তিনি একজন অংশীবাদী, অপবিত্র । 
আল্লাহর রাসূলের (সা) পবিত্র বিছানায় বসার যোগ্যতা তার নেই । কন্যা বিছানাটি গুটিয়ে 
নেন। মনে বড় ব্যথা নিয়ে তিনি নবীর (সা) নিকট যান এবং তার সাথে অভিযানের 
ব্যাপারে কথা বলেন, কিন্তু তার নিকট থেকে কোন জবাব পাননি। আবূ বকরের (রা) 
নিকট থেকেও একই আচরণ লাভ করেন। তারপর যান ‘উমারের (রা) নিকট ৷ তিনি 
তাঁর বক্তব্য শুনে বলেন : আমি যাব তোমার জন্য সুপারিশ করতে রাসূলুল্লাহর (সা) 
নিকট? আল্লাহর কসম! ভূমিতে উদগাত সামান্য উদ্ভিদ ছাড়া আর কিছুই যদি না পাই, তা 
দিয়েই তোমাদের সাথে লড়বো।** 


৫৬. ইবন হিশাম, আস-সীরাহ-৪/৩৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৬২ আসহাবে রাসূলের জীবনকথা 


এ পৰ্যন্ত বলার পর আবূ সুফইয়ান একটু চুপ থাকলেন, তারপর একটা ঢোক গিলে 
‘আলীকে (রা) লক্ষ্য করে বললেন : ওহে আলী! তুমি আমার সম্প্রদায়ের প্রতি সবচেয়ে 
বেশী সদয় । আমি একটা প্রয়োজনে তোমার কাছে এসেছি অন্যদের নিকট থেকে যেমন : 
হতাশ হয়ে ফিরেছি, তোমার নিকট থেকে সেভাবে ফিরতে চাইনে। তুমি আমার জন্য 
একটু রাসূলুল্লাহর (সা) নিকট সুপ্যরিশ কর । 

‘আলী (রা) বললেন : আবু সুফইয়ান! তোমার অনিষ্ট হোক। আল্লাহর কসম। রাসূল 
(সা) একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সে ব্যাপারে আমরা কোন কথা 
বলতে পারিনা । 

এবার আবূ সুফইয়ান পাশে চুপ করে দাড়িয়ে থাকা ফাতিমার দিকে তাকালেন এবং 
পাশের বিছানায় সদ্য ঘুম থেকে জাগা ও মায়ের দিকে এগিয়ে আসা হাসানের দিকে 
ইঙ্গিত করে ফাতিমাকে বললেন : ওহে মুহাম্মাদের মেয়ে! তুমি কি তোমার এ ছেলেকে 
বলবে, সে যেন মানুষের মাঝে দাড়িয়ে তার গোত্রের লোকদের নিরাপত্তার ঘোষণা দিক 
এবং চিরকালের জন্য সমগ্র আরবের নেতা হয়ে থাক? 

ফাতিমা জবাব দিলেন : আমার এই এতটুকু ছেলের মানুষের মাঝে দাড়িয়ে কাউকে 
নিরাপত্তা দানের ঘোষণা দেওয়ার বয়স হয়নি । আর রাসৃলুল্লাহকে (সা) ডিঙ্গিয়ে কেউ 
কাউকে নিরাপত্তা দিতে পারেনা। 

Era eta CEA CN a EARL 
থামলেন। তারপর অত্যন্ত নরম সুরে বললেন : আবুল হাসান (‘আলী)! মনে হচ্ছে 


"বিষয়টি আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে গেছে। তুমি আমাকে একটু পরামর্শ দাও । 


‘আলী (রা) বললেন : আপনার কাজে আসবে এমন কোন পরামর্শ আমার জানা নেই । 
তবে আপনি হলেন কিনানা (কুরায়শ গোত্রের একটি শাখা) গোত্রের নেতা । আপনি 
নিজেই জনমণ্ডলীর মাঝে দাড়িয়ে নিরাপত্তার আবেদন করুন । তারপর নিজের 
জন্মভূমিতে ফিরে যান। 

আবূ সুফইয়ান বললেন : এটা কি আমার কোন কাজে আসবে? ‘আলী Red 
থেকে বললেন : : আল্লাহর কসম! আমি তা মনে করি না । কিন্তু আমি তো আপনার জন্য 
এছাড়া আর কোন পথ দেখছিনে। i 
আৰু সুফইয়ান ‘আলীর (রা) পরামর্শ মত কাজ করার সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন। আর এ 
দম্পতি ঘরের দরজা বন্ধ করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল ‘আলামীনের অসীম ক্ষমতার 
কথা ভাবতে লাগলেন। তারা ভাবতে লাগলেন উম্মুল কুরা মক্কা, কাবা, কুরায়শদের 
বাড়ীঘর ইত্যাদির কথা ।“' 


৫৭. তারাজিমু সায়্যিদাতি বায়ত আন EO 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৬৩ 


মক্কা বিজয় অভিযানে ফাতিমা (রা) 


BEBE SUID Stein HUE EET UENO 
বছর পূর্বে কেবল আবূ বকর সিদ্দীককে (রা) সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে 
হিজরাত করে মদীনায় চলে আসেন । নবী পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ফাতিমাও 
এই মহা বিজয় ও গৌরবজনক প্রত্যাবর্তন প্রত্যক্ষ করার জন্য এই কাফেলায় শরীক 
হলেন। আট বছর পূর্বে তিনি একদিন বড় বোন উম্মু কুলছুমের সাথে মক্কা ছেড়ে মদীনায় 
চলে এসেছিলেন । তার অন্য দুই বোন রুকাইয়্যা ও যয়নাবও হিজরাত করেছিলেন। কিন্ত 
আজ এই বিজয়ী কাফেলায় তাঁরা নেই। তারা মদীনার মাটিতে চিরদিনের জন্য শুয়ে 
আছেন। আর কোনদিন মক্কায় ফিরবেন না। অতীত স্মৃতি রোমস্থন করতে করতে 
ফাতিমা কাফেলার সাথে চলছেন। এক সময় কাফেলা “মাররুজ জাহ্‌রান” এসে 
পৌছলো এবং শিবির স্থাপন করলো। দিন শেষ হতেই রাতের প্রথম ভাগে মক্কার 
পৌত্তলিক বাহিনীর নেতা আবু সুফইয়ান ইবন হারব এসে উপস্থিত হলেন । মক্কাবাসীদের 
ব্যাপারে রাসূলুল্লাহর (সা) সিদ্ধান্ত জানার জন্য সারা রাত তিনি তার দরজায় অপেক্ষা 
করলেন। ভোর হতেই তিনি রাসূলুল্লাহর (সা) সামনে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের 
ঘোষণা দেন। তারপর সেখান থেকে বের হয়ে সোজা মক্কার পথ ধরেন। মক্কায় পৌছে 
একটা উঁচু টিলার উপর দাড়িয়ে উচ্চকণ্ঠে ঘোষণা দেন : ‘ওহে কুরায়শ বংশের লোকেরা! 
মুহাম্মাদ এমন এক বিশাল বাহিনী নিয়ে আসছেন যার সাথে তোমরা কখনো পরিচিত 
'নও। যে ব্যক্তি আবু সুফইয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ, যে নিজ গৃহের দরজা 
বন্ধ করে বসে থাকবে সে নিরাপদ, আর যে মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ ৷’ 


ঘোষণা শুনে মক্কার অধিবাসীরা নিজ নিজ গৃহে এবং মসজিদুল হারামে ঢুকে পড়লো। 
রাসূল (সা) ‘যী তুওয়া”-তে বাহনের পিঠে অবস্থান করে সেনাবাহিনীকে বিভিন্ন ভাগে 
বিভক্ত করে প্রত্যেক ভাগের একজন করে নেতা নিয়োগ করেন এবং কে কোন পথে 
মক্কায় প্রবেশ করবে তা নির্ধারণ করেন। একটি ভাগের নেতা ও পতাকাবাহী হন সা'দ 
ইবন ‘উবাদা আল-আনসারী (রা)। তিনি আবার ‘আলীকে (রা) বলেন: ‘পতাকাটি 
আপনিই নিন। এটি হাতে করে আপনি মক্কায় প্রবেশ করবেন“ এর পূর্বে ‘আলী (রা) 
খায়বারে, বানী কুরায়জার যুদ্ধে রাসূলুল্লাহর (সা) এবং উহ্থদ উহুদ যুদ্ধে মুহাজিরদের 
পতাকাবাহী ছিলেন ।** 

মক্কা বিজয়ের দিন রাসূল (সা) ‘আযাখির’-এর পথে মক্কায় প্রবেশ করে মক্কার উঁচু 
ভূমিতে অবতরণ করেন উম্মুল মু'মিনীন হযরত খাদীজার (রা) কবরের অনতিদূরে তীর 
জন্য তীবু স্থাপন করা হয়। সঙ্গে কন্যা ফাতিমা আয-যাহ্রাও ছিলেন। মক্কা থেকে যেদিন 
ফাতিমা (রা) মদীনায় যাচ্ছিলেন সেদিন আল-হুওয়ায়রিছ ইবন iL lA Ml 


৫৮. আত-তাবারী, তারীখ : ফাতহু মাক্‌কাহ 
৫৯. তাবাকাত-২/২৭, ৭৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৬৪ আসহাবে রাসূলের জীবনকথা 


পর জন্মভূমিতে ফিরে আসার আনন্দকে ম্লান করে দিচ্ছিল । রাসূলও (সা) সে কথা 
ভোলেননি। তিনি বাহিনীকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে একজন পরিচালক নির্ধারণ করে 
দেন। কারা কোন পথ দিয়ে মক্কায় প্রবেশ করবে তাও বলে দেন। তাদেরকে নির্দেশ দেন 
তারা যেন অহেতুক কোন যুদ্ধে জড়িয়ে না পড়ে ৷ তবে কিছু লোকের নাম উচ্চারণ করে 

বলেন, এরা যদি কাবার গিলাফের নীচেও আশ্রয় নেয় তাহলেও তাদের হত্যা করবে। 
তাদের মধ্যে আল-'‘হুয়ায়রিছ ইবন মুনকিযও কক বা 
হযরত ফাতিমার (রা) স্বামী ‘আলীর (রা) উপর ।** 


রাসূলুল্লাহর (সা) চাচাতো বোন উম্মু হানী বিন্ত আবী তালিব, মক্কার বায়রা ইবন আৰী 
ওয়াহাবের স্ত্রী । তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) মক্কার উচু ভূমিতে অবতরণ করার পর 
CEG দুই ব্যক্তি আল-হারিছ ইবন হিশাম ও যুহায়র ইবন আবী উমাইয়্যা ইবন 
আল-মুগীরা পালিয়ে আমার গৃহে আশ্রয় নেয় । আমার ভাই ‘আলী ইবন আবী তালিব 
(রা) আমার সাথে দেখা করতে এসে তাদেরকে দেখে ভীষণ ক্ষেপে যান। আল্লাহর নামে 
কসম করে তিনি বলেন : আমি অবশ্যই তাদেরকে হত্যা করবো । অবস্থা বেগতিক দেখে 
আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে রাসূলুল্লাহর (সা) নিকট ছুটে গেলাম । সেখানে পৌছে 
দেখি, তিনি একটি বড় পাত্রে পানি নিয়ে গোসল করছেন এবং ফাতিমা তীকে কাপড় 
দিয়ে আড়াল করে দাড়িয়ে আছেন। রাসূল (সা) গোসল সেরে আট রাক‘আত চাশ্তের 
' নামায আদায় করলেন, তারপর আমার দিকে ফিরে বললেন : উম্মু হানী, কি জন্য 
এসেছো? আমি তীকে আমার বাড়ীর ঘটনাটি . বললাম । তিনি বললেন : তুমি যাদের 
আশ্রয় দিয়েছো আমিও তাদের আশ্রয় দিলাম যাদের তুমি নিরাপত্তার প্রতিশ্রুতি 
দিয়েছো আমিও তাদের নিরাপত্তা দান করলাম । ‘আলী তাদের হত্যা করবে না ।** 


মক্কায় হযরত ফাতিমার (রা) প্রথম রাতটি কেমন কেটেছিল সে কথাও জানা যায়। তিনি 
বেশ আবেগতাড়িত হয়ে পড়েন। প্রিয়তমা মায়ের কথা, দুই সহোদরা যায়নাব ও 
রুকাইয়্যার স্মৃতি তার মানসপটে ভেসে উঠছিল । মক্কার অধিবাসীরা তীর পিতার সঙ্গে যে 
নির্মম আচরণ করেছিল সে কথা, মক্কায় নিজের শৈশব-কৈশোরের নানা কথা তার 
স্মৃতিতে ভেসে উঠছিল । সারা রাত তিনি দু’চোখের পাতা এক করতে পারেননি ৷ প্রভাতে 
মসজিদুল হারাম থেকে বিলালের কণ্ঠে ফজরের আযান ধ্বনিত হলো। ‘আলী (রা) শয্যা 
ছেড়ে নামাযে যাবার প্রস্তুতির মধ্যে একবার প্রশ্ন করলেন : হাসানের মা, তুমি কি 
ঘুমাওনি? তিনি একটা গভীর আবেগ মিশ্রিত কণ্ঠে জবাব দিলেন: আমি সম্পূর্ণ সজাগ 
থেকে Loren Pal LSC MA OA ds Lakin LALA 
ব্যাপারটিই না জানি স্বপ্ন বলে ভ্রম হয়। 


এরপর তিনি নামাযে দীড়িয়ে যান। নামায শেষে একটু ঘুমিয়ে নেন। E 


৬০. EHR Se aoe 
৬১. প্রাগুক্ত; hale সালাতুল মুসাফিরীন 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৬৫ 


" ঘুম থেকে উঠে সেই বাড়ীটিতে যাওয়ার ইচ্ছা করেন যেখান তার জন্ম হয়েছিল। যে 
বাড়ীটি তাদের হিজরাতের পর ‘আকীল ইবন আবী তালিবের অধিকারে চলে যায় । মক্কা 
বিজয়ের সময়কালে একদিন উসামা ইবন যায়িদ (রা) রাসূলকে (সা) জিজ্ঞেস করেন: 
মক্কায় আপনারা কোন বাড়ীতে উঠবেন? RLS Ld Li ‘আকীল কি আমাদের 
জন্য কোন আবাসস্থল বা ঘর অবশিষ্ট রেখেছে?" 


এই সফরে তার দু'মাসের বেশী মক্কায় অবস্থান করা হয়নি । অষ্টম হিজরীর রামাদান 
মাসে মক্কায় আসেন এবং একই বছর যুল কা‘দা মাসের শেষ দিকে ‘উমরা আদায়ের পর 
পিতার সাথে মদীনায় ফিরে যান। এ সময়ে তিনি জান্নাতরাসিনী মা খাদীজার (রে) 
কবরও যিয়ারাত করেন। 


হিজরী নবম সনে রাসূলুল্লাহর (সা) তৃতীয় কন্যা, হযরত ‘উছমানের (রা) দ্র উন্ম কুলছুম 
(রা) ইনতিকাল করেন। দশম হিজরীতে রাসূলুল্লাহর (সা) স্ত্রী মারিয়া আল-কিবতিয়্যার 
গৰ্ভজাত সন্তান হযরত ইবরাহীমও ইহলোক ত্যাগ করেন। এখন রাসূলুল্লাহর (সা) 
সন্তানদের মধ্যে একমাত্র ফাতিমা আয-যাহ্রা ছাড়া আর কেউ জীবিত থাকলেন না। 


পিতা অস্তিম রোগশয্যায় 


এর পরে এলো EE EN EE 
(রা). মহান পিতা অসুস্থ হয়ে পড়লেন নবী পরিবারের এবং অন্য মুসলমানরা ধারণা 
করলেন যে, এ হয়তো সামান্য অসুস্থতা, খুব শীত্রই সেরে উঠবেন । কেউ ধারণা করলেন 
না যে, এ তীর অন্তিম রোগ । পিতা মেয়েকে ডেকে পাঠালেন । সঙ্গে সঙ্গে পিতার ডাকে 
সাড়া AES তার গৃহের দিকে বেরিয়ে পড়লেন । রাসূলের (সা) শয্যাপাশে তখন হযরত 

BAP Gosh A SAL a CLL Leth dl Ad AL 
BI EAE REO UE OE 5 A DN Be HEEB | 


৮৮০১ - আমার মেয়ে! স্বাগতম ৷ তারপর তাকে চুমু দিয়ে ডান পাশে বসান 
এবং কানে কানে বলেন, তার মরণ সময় ঘনিয়ে এসেছে। ফাতিমা কেঁদে ফেলেন। তার 
রং কায় হেবা নমাত (ককা হামাক 


sl ae Hl Ee ba 6595 ol ox bibl lal. si ol J gn 
CNH oan clad Bans 


ন পরিবারবর্গের মধ্যে তুমি তুমি সৰ্ব্থথম আমার সাথে মিলিত হবে। ফাতিমা! তুমি কি 


৬২. তাবাকাত- ২/৯৮ | OO 
৬৩. তাবাকাত-৮/১৬'’ বুখারী : বাবু ‘আলামাত আন-নুৰুওয়াহ্‌; মুসলিম : ফাদায়িল আস-সাহাবাঃ কান্য 
আল-‘উম্মাল-১৩/৬৭৫ 


৯— http://islamiboi.wordpress.com 


Contents 


৬৬ আসহাবে রাসূলের জীবনকথা 


এতে সত্তষ্ট নও যে, ঈমানদার মহিলাদের নেত্রী হও?’ অথবা রাসূল (সা) একথা বলেন, 
‘তুমি এই উম্মাতের মহিলাদের নেত্রী হও তাতে কি সন্তুষ্ট নও?’ 


এ কথা শোনার সংগে BONN NOTA UMA ENR 
কান্না থামিয়ে হেলে দিলেন। ীর এমন আণ দেখে পাশেই বসা হতরত "আশা রর) | 
. বিস্মিত হলেন তিনি মন্তব্য করেন : 


einen te CT UI OEEA LOO! 
পরে তিনি ফাতিমাকে এক সুযোগে জিজ্ঞেস করেন : তোমার পিতা কানে কানে তোমাকে 
কি বলেছেন? জবাবে তিনি বললেন : ls ss di Me গোপন কথা প্রকাশ করতে 
পারিনে।** 


পিতার রোগের এ অবস্থা দেখে ফাতিমা (রা) সেদিন নিজের বাড়ী ফিরে গেলেন। 
এদিকে রাসূল (সা) এ রোগের মধ্যেও নিয়ম অনুযায়ী পালাক্রমে উম্মাহাতুল মু'মিনীন 
(বেগম)দের ঘরে অবস্থান করতে লাগলেন। যেদিন তিনি উম্মুল মু'মিনীন মায়মুনা বিনৃত 
আল-হারিছ আল-হিলালিয়্যার (রা) ঘরে সেদিন তার রোগের মাত্রা আরো বেড়ে যায় । 
তিনি অন্য বেগমদের ডেকে পাঠান । তারা উপস্থিত হলে তিনি এ অসুস্থ অবস্থায় হযরত 
‘আয়িশার (রা) গৃহে অবস্থানের অনুমতি চান এবং তাদের অনুমতি লাভ করেন। 

নবী কন্যা ফাতিমা (রা) সব সময়, এমনকি রাত জেগে অসুস্থ পিতার সেবা-শুশ্রষা 
করতে থাকেন। ধৈর্যের সাথে সেবার পাশাপাশি অত্যন্ত বিনয় ও বিনম্নভাবে আল্লাহ্‌ 
রাব্বুল ‘আলামীনের দরবারে পিতার সুস্থতার জন্য দু'আ করতে থাকেন। এত কিছুর 
পরেও যখন উত্তরোত্তর রোগের প্রকোপ বেড়ে যেতে লাগলো এবং কষ্টের তীব্রতা বৃদ্ধি 
পেয়ে চললো, ফাতিমা (রা) তখন হাতে পানি নিয়ে অত্যন্ত দরদের সাথে পিতার মাথায় 
দিতে থাকেন। পিতার এ কষ্ট দেখে কান্নায় কণ্ঠরোধ হওয়ার উপক্রম হয়। কারাজড়িত 
কণ্ঠে অনুচ্চ স্বরে উচ্চারণ করেন : আব্বা! আপনার কষ্ট তো আমি সহ্য করতে 
পারছিনে। তত কলত যত ত দহহেদগকি 5 হাঃ 
আজকের দিনের পর তোমার আব্বার আর কোন কষ্ট নেই ।*৫ 


কন্যাকে দুঃখের সাগরে ভাসিয়ে পিতা মহাপ্রভুর সান্নিধ্যে যাত্রা করলেন। আজ ফাতিমা 
(রা) সত্যিকারভাবে পিতৃ-মাতৃহারা এক দুঃখী এতীমে পরিণত হলেন । এ দুঃখ-বেদনায় 
সান্তনা লাভের কোন পথই তার সামনে ছিল না। 


পিতাকে হারিয়ে ফাতিমা (রা) দারণভাবে শোকাডুর হয়ে পড়লেন। এ অবসর দু'দিনের 


৬৪. তাবাকাত-৮/১৬ 
৬৫. বুখারী : বাবু মারদিহি ওয়া ওফাতিহি (সা) : ফাতহুল বারী-৮/১০৫; মুসনাদে আহমাদ-৩/১৪১। 
তাবাকাত-২/২ 


http://islamiboi.wordpress.com 


Contents 
: আসহাবে রাসূলের জীবনকথা ৬৭ 


মধ্যেই সাকীফা বানু সা‘ইদা চত্বরে খলীফা হিসেবে হযরত আবূ বকরের (রা) হাতে 
বায়‘আত সা নিক অবাক সান 
ধীর পদক্ষেপে পিতার কবরের নিকট যান এবং কবর থেকে এক মুঠ মাটি উঠিয়ে নিয়ে 
অশ্রু বিগলিত দু চোনর 5%র রথে দেন ভতারতাররা। যতে নডে নিছর রদ 
দু’টি আওড়াতে থাকেন ।** 
| Wiss obi Ss py | ol BSS 2 sk BU 
[WL oss LSI le 0 Ll yf Sls se Eo 
‘যে ব্যক্তি আহমাদের কবরের মাটির স্রাণ নেয় সারা জীবন সে যেন আর কোন সুগন্ধির 
ঘ্রাণ না নেয়। আমার উপর যে সকল বিপদ আপতিত হয়েছে যদি তা হতো দিনের উপর 
তাহলে তা রাতে পরিণত হতো!’ 
হযরত সাহাবায়ে কিরাম (রা) হযরত রাসূলে কারীমের (সা) দাফন-কাফন শেষ করে 
হযরত ফাতিমার (রা) নিকট আসেন তাকে সাস্তবনা দানের জন্য । তিনি হযরত আনাসকে 
(রা) জিজ্ঞেস করে বসেন : আপনারা কি রাসূলকে দাফন করে এসেছেন? তিনি জবাব 
দিলেন : হা । তিনি বললেন : রাসূলুল্লাহকে (সা) মাটিতে ঢেকে দিতে আপনাদের অন্তর 
সায় দিল কেমন করে? তারপর তিনি রাসুলুল্লাহর (সা) স্মরণে নিম্নের চরণগুলো আবৃত্তি 
করেন :** 


of yom Bly Jt ms D355 dl GUI 
ul il 2S als jl | i sl 2 Cs 23৬ 
ole2 JSayds AS, 289 DA G5 aS 
SSSI USI 95 allo 0392 pabl 59) Sls 
SLA dy Sle do js IU wt sll 


‘আকাশের দিগন্ত ধুলিমলিন হয়ে গেছে, মধ্যাহন-সূর্য ঢাকা পড়ে গেছে এবং যুগ 
অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। 
নবীর (সা) পরে ভূমি কেবল বিষণ্ন হয়নি, বরং দুঃখের তীব্রতায় বিদীর্ণ হয়েছে। 
তার জন্য কাদছে পূর্ব-পশ্চিম, মাতম করছে সমগ্র মুদার ও ইয়ামান গোত্র। 

তাঁর জন্য কী্দছে বড় বড় পাহাড়-পর্বত ও বিশালকায় অষ্টালিকাসমূহ। 

হে খাতামুন নাবিয়্যীন, HE ACC UNOS A001 SECON 
নাযিলকারী আপনার প্রতি করুণা বর্ষণ করুন ৷” 


৬৬. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/১৩৪; আলাম আন-নিসা'-৪/১১৪ 
৬৭. উসুদুল গাবা-৫/৫৩২; আ‘লাম আন-নিসা’-৪/১১৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৬৮ আসহাবে রাসূলের জীবনকথা 


' অনেকে উপরোক্ত চরণগুলো হযরত ফাতিমার (রা), Hor OE Cet UA 
রচিত বলে উল্লেখ করেছেন ।** 
হযরত ফাতিমা রো) পিতার কবরের পাশে দীড়িয়ে এ চরণ দুটিও আবৃত্তি করেন: : 
AS ol be cube oy Lets 02331 sss JU ৬! 
SiS ০১ cls) cys Ll Ls ol ols lls culls 
‘ভূমি ও উট হারানোর মত আমরা হারিয়েছি আপনাকে 
আপনার অদৃশ্য হওয়ার পর ওহী ও কিতাব 
আমাদের থেকে অদৃশ্য হয়ে গেছে। OO 
হায়! আপনার পূর্বে যদি TDA ETE 
এবং মাটির ঢিবিও আপনার মাঝে অন্তরায় হতোনা। 
বিয়ের পরেও হযরত ফাতিমা (রা) পিতার সংসারের সকল বিষয়ের খৌজ-খবর 
রাখতেন। অনেক সময় তার. সৎ মা’দের ছোটখাট রাগ-বিরাগ ও মান-অভিমানের 
ব্যাপারেও হস্তক্ষেপ করতেন। যেমন হযরত রাসূলে কারীম (সা) উম্মুল মু'মিনীন 
‘আয়িশাকে গভীরভাবে ভালোবাসতেন । একথা গোটা সাহাবী সমাজের জানা ছিল। এ 
কারণে রাসূল (সা) যেদিন ‘আয়িশার (রা) ঘরে কাটাতেন সেদিন তারা বেশী বেশী 
হাদিয়া-তোহফা পাঠাতেন। এতে অন্য বেগমগণ ক্ষুন্ধ হতেন । তারা চাইতেন রাসূল 
(সা) যেন লোকদের নির্দেশ দেন, তিনি যেদিন যেখানে থাকেন লোকেরা যেন সেখানেই 
যা কিছু পাঠাবার, পাঠায় । কিন্তু সে কথা রাসুলকে (সা) বলার হিম্মত কারো হতো না। 
এই জন্য তীরা সবাই মিলে তাদের মনের কথা রাসূলুল্লাহর (সা) নিকট পৌছে দেওয়ার 
জন্য ES) কারীমের (সা) কলিজার টুকরা ফাতিমাকে (রা) বেছে নেন। রাসূল (সা) 
ফাতিমার (রা) বক্তব্য শুনে বললেন, ‘মা, আমি যা চাই, তুমি কি তা চাও না?’ ফাতিমা 
1 পিতার ইচ্ছা বুঝতে MUL eR Leo AA Ld alld als dio 
পাঠাতে চাইলেন: কিন্তু তিনি রাজি হলেন না।** 


জিহাদের ময়দানে হযরত ফাতিমার (রা) রয়েছে এক উজ্জ্বল ভূমিকা {| উহুদ যুদ্ধে হযরত 
রাসূলে কারীম (সা) দেহে ও মুখে আঘাত পেয়ে আহত হলেন। পবিত্র দেহ থেকে 
ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গড়িয়ে পড়তে লাগলো । কোন কিছুতে যখন রক্ত বন্ধ করা 
যাচ্ছিল = না তখন ফাতিমা (রা) খেজুরের চাটাই মত 1 ত কহ 


_ ৬৮. সাহাবিয়াত-১৫০ 

৬৯. আলাম আন-নিসা’-৪/১১৪ 

৭০. বুখারী : ফাদায়িলু ‘আয়িশা (রা); মুসলিম : _ফাদাযিলুস সাহাবা (২৪৪১). আসহাবে রাসূলের 
জীবনকথা-৫/৭৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


' আসহাবে রাসূলের জীবনকথা ৬৯: 


“লাগিয়ে দেন।** এ প্রসঙ্গে ইমাম আল-বায়হাকী বলেন : মুহাজির ও আনসার নারীগণ 
' উহুদের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। তীরা তাদের পিঠে করে পানি ও খাদ্য বহন 
করে নিয়ে গেলেন । তীদের সঙ্গে ফাতিমা বিন্ত রাসূলুল্লাহ (সা)ও বের হন । যুদ্ধের এক 
পর্যায়ে তিনি যখন পিতাকে রক্তরঞ্জিত অবস্থায় দেখলেন, তাকে জড়িয়ে ধরলেন। তার 
মুখমণ্ডল থেকে রক্ত মুছতে লাগলেন আর রাসুলুল্লাহর (সা) মুখ থেকে তখন উচ্চারিত 
হচ্ছিল : ** 


Hog £22 dl se dl dng 223 ly03 158 sl SL SE dl 


‘আল্লাহর শক্ত ক্রোধ পতিত হয়েছে সেই তাত তম গতজয।) 
মুখমণ্ডলকে রক্তরঞ্জিত করেছে!’ 


উহুদে হযরত ফাতিমার (রা) ভূমিকার বর্ণনা দিতে গিয়ে মহান সাহাবী সাহ্ল ইবন সা'দ 
বলেছেন : রাসূল (সা) আহত হলেন, সামনের দাত ভেঙ্গে গেল, মাথায় তরবারি ভাঙ্গা 
হলো, ফাতিমা বিন্ত রাসূলুল্লাহ (সা) রক্ত ধুতে লাগলেন, আর ‘আলী (রা) ঢালে করে 
পানি ঢালতে লাগলেন ফাতিমা (রা) যখন দেখলেন, যতই পানি ঢালা হচ্ছে ততই রক্ত 
বেশী বের হচ্ছে তখন তিনি একটি চাটাই উঠিয়ে আগুনে পুড়িয়ে ছাই করলেন- এবং 
সেই ক্ষতস্থানে লাগালেন। আর তখন রক্তপড়া বন্ধ হয়।“* l 


উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর (সা) চাচা ও ফাতিমার (রা) দাদা হযরত হামযা (রা) শহীদ হন। 
হযরত ফাতিমার (রা) বিয়ের সময় ওলীমা অনুষ্ঠান করে মানুষকে আহার করান। 

ফাতিমা (রা) তীর প্রতি দারুণ মুগ্ধ ছিলেন। তিনি আজীবন হযরত হামযার (রা) কবর 
বাত বত ০ যে জাৱা লাদন রদ তানে 
অন্যান্য যুদ্ধেও হযরত ফাতিমার (রা) যোগদানের কথা জানা যায়। যেমন খন্দক ও 
খায়বার অভিযানে অংশগ্রহণ করেন। এই খায়বার বিজয়ের পর তথাকার উৎপাদিত গম 
থেকে তীর জন্য রাসূল (সা) ৮৫ ওয়াসক নির্ধারণ করে দেন। মক্কা বিজয়েও তিনি 
রাসূলুল্লাহর (সা) সফরসঙ্গী হন। মৃতা অভিযানে রাসূল (সা) তিন সেনাপতি- যায়দ 
ইবন আল-হারিছা, জাফর ইবন আবী তালিব ও ‘আবদুল্লাহ ইব রাওয়াহাকে (রা) 
পাঠান । একের পর এক তারা তিনজনই শহীদ হলেন। এ খবর মদীনায় পৌছলে 
ফাতিমা (রা) তার - প্রিয় চাচা জাফরের (রা) শোকে ‘ওয়া ‘আম্মাহ্‌’ বলে কান্নায় ভেঙ্গে 
পড়েন। এ সময় রাসূলুল্লাহ (সা) সেখানে উপস্থিত হন এবং মন্তব্য করেন ‘যে কাদতে 
চায় তার জাফরের মত মানুষের জন্য কীদা উচিত ৷’ 


৭১. আনসাব আল-আশরাফ-১/৩২৪ 

৭২. আল-বায়হাকী : দালায়িল আন-নুবুওয়াহ-৩/২৮৩ 

৭৩. আল-বিদায়া ওয়ান নিহায়া-৪/৩৯; তাবাকাত-২/৪৮; বুখারী : আল-মাগাষীঃ Ed যথা 
ওয়াস সিয়ার 

৭৪. আল-বায়হাকী : দালায়িল আল-নুবুওয়াহ; আল-ওয়াকিদী : : আল-মাগাযী-২/৩১৩ 

৭৫. নিসা’ ly ত বিল জান্নাহ-২১৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


'" ৭০ আসহাবে রাসূলের জীবনকথা 


- তার মহত্ব, মর্যাদা ও বৈশিষ্ট্য অনেক৷ নবী পরিবারের মধ্যে আরো অনেক মর্যাদাবান 

' ব্যক্তি আছেন । কিন্তু তাদের মাঝে হযরত ফাতিমার (রা) অবস্থান এক বিশেষ মর্যাদাপূর্ণ 
আসনে। সূরা আল-আহযাবের আয়াতে তাতহীর (পবিত্রকরণের আয়াত) এর নুযুল 
হযরত ফাতিমার (রা) বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য প্রমাণ করে। 


z = - = aS oc. oo PAE [] £ AS a nl 
bs St) dl Sl a SLE C253 abl A LS 


‘হে নবী-পরিবার! আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং 
তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে !' 


উম্মুল মু'মিনীন হযরত ‘আয়িশা (রা) বলেন : bi 
is ৰ a> Ls “bb, Lie Es Fg le abl slo dl J) <, 


DES pa y4bs xl pes AIG 2 al Yin Ml: JE Us ~~ sub 
‘আমি রাসূলুল্লাহকে (সা) দেখলাম, তিনি আলী, ফাতিমা, হাসান ও হুসায়নকে (রা) 
ডাকলেন এবং তাদের মাথার উপর একখানা কাপড় ফেলে দিলেন। তারপর বললেন : 
হে আল্লাহ! এরা আমার পরিবারের সদস্য । তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং 
তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করুন!’ 
হযরত আনাস ইবন মালিক (রা) বলেন, রাসূল (সা) এ আয়াত নাযিলের পর ছয়মাস 
পর্যন্ত ফজরের নামাযে | যাওয়ার সময় ফাতিমার (রা) ঘরের দরজা অতিক্রম করাকালে 
বলতেন: | 
oo SDlLallcdl Jal Lal 
‘আসৃ-সালাত, ওহে নবী-পরিকার!. আস-সালাত !' 
তারপর তিনি পাঠ করতেন : 0 

CEO FT HA x21 pSie m3 all ay LS 


ইমাম আহমাদ (রহ) হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। নবী (সা) ‘আলী, 
ফাতিমা, হাসান ও হুসায়নের (রা) দিকে তাকালেন, তারপর বললেন :** 


Fb Ad pl So A> 


৭৬. সূরা আল-আহযাব-৩৩ 

৭৭. মুখতাসার তাফসীর ইবন কাছীর-৩/৯৪ 

৭৮. উসুদুল গাবা, জীবনী নং-৭১৭৫; আদ-দুররুল মানছুর-৬/৬০৫; নিসা’ যুবাশ্শারাত বিল জান্নাহ্‌- ২১৯ 
৭৯. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/১২৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৭১ 


| ‘তোমাদের সঙ্গে যে যুদ্ধ করে আমি তাদের UR CAE যে শান্তি ও সন্ধি 
স্থাপন করে আমি তাদের জন্য শান্তি ৷” 


ভন তরিডলকে ফরজ ও জার বন্য ক এসেছে :” 
SUI Al Sf NL aol cadl Jal Goi) 


‘যে কেউ ‘আহলি বায়ত' বা নবী-পরিবারের সাথে দুশমনি করবে আল্লাহ তাকে 
জাহান্নামে প্রবেশ করাবেন!” 

হিজরী ৯ম সনে নাজরানের একটি খ্ৰীষ্টান প্রতিনিধি দল হযরত রাসূলে কারীমের (সা) 
নিকট আসে এবং হযরত ‘ঈসার (আ) ব্যাপারে তারা অহেতুক বিতর্কে লিপ্ত হয়। তখন 
নাযিল হয় আয়াতে ‘মুবাহালা’  মুবাহালার অর্থ হলো, যদি সত্য ও মিথ্যার ব্যাপারে দুই 
পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং যুক্তিতর্কে মীমাংসা না হয়, তাহলে তারা সকলে মিলে 
আল্লাহর কাছে প্রার্থনা করবে, যে পক্ষ এ ব্যাপারে মিথ্যাবাদী, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। 
' এভাবে প্রার্থনা করাকে '“মুবাহালা’ বলা হয়। এই মুবাহালা বিতর্ককারীরা একত্রিত হয়ে 
করতে পারে এবং Wah. 3. (haku LLL LAL Sg একত্ৰিত করতে পারে। 
মুবাহালার আয়াতটি হলো :” 


belts Se Lilo Us ES ISU: “ss pi ED LL sagt Cm 4 Crt as 


DS Gh AM ELS Jd Jes Ss [CAS CA [SCS 
‘তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বল 
এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রগণণকে, তোমাদের পুত্রগণকে, আমাদের 
নারীগণকে, তোমাদের নারীগণকে, আমাদের নিজদিগকে ও তোমাদের নিজদিগকে, 
অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লা‘নত !' 
এ আয়াত নাযিলের পর হযরত রাসূলে কারীম (সা) প্রতিনিধি দলকে মুহাবালার আহ্বান 
জানান এবং তিনি নিজেও ফাতিমা, আলী, হাসান ও হুসায়নকে (রা) সঙ্গে নিয়ে 
মুবাহালার জন্য প্রস্তুত হয়ে আসেন এবং বলেন :_ (৯:১৯ 41 - “হে আল্লাহ! এই 
আমার পরিবার-পরিজন। আপনি ভজ বয় বা ভারে 
সম্পূর্ণরূপে পবিত্র করুন ৷. এ কথাগুলো তিনবার বলার পর উচ্চারণ করেন :” 


20 > Sh! r2l22l J le Lens LS snes df le SBS 9 ll nxt pall 
‘হে আল্লাহ আপনি Nk OERRE A C SaUE RENN SBI ACUIGE nit HY 


৮০. প্রাগুক্ত 

৮১. সূরা আলে ইমরান-৬১ 

৮২. সাহীহ মুসলিম : ফাদায়িল আস-সাহাবা; মুনসাদ-৪/১০৭; মুখতাসার ত La inky 
১/২৮৭-২৮৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 
৭২ আসহাবে রাসূলের জীবনকথা ' 
যেমন আপনি করেছেন ইবরাহীমের পরিবার-পরিজনকে ৷ Ei LG aise 
সম্মানিত ৷’ 
20 2) ALE 

Snot Lai ey গোল Js ‘ll ol 


‘আল্লাহ তা'আলা তোমার খুশীতে খুশী হন এবং তোমার অসম্তষ্টিতে অসম্তষ্ট হন !' 
রাসূল (সা) যখন কোন যুদ্ধ বা সফর থেকে ফিরতেন তখন প্রথমে মসজিদে যেয়ে দুই 
রাক‘আত নামায আদায় করতেন । তারপর ফাতিমার ঘরে গিয়ে তার সাথে সাক্ষাত করে 
বেগমদের নিকট যেতেন "8 

একবার হযরত ফাতিমা (রা) অসুহ হলে রাসূল (সা) দেখতে গেলেন। জিজ্ঞেস করলেন 
: মেয়ে! কেমন আছ? _ 

ফাতিমা বললেন : : আমার কষ্ট আছে। সেটা আরো বেড়ে যায় এজন্য যে, আমার খাবার 
কোন কিছু নেই ।- 

রাসূল (সা) বললেন : মেয়ে! তুমি বিশ্বের সকল নারীর নেত্রী হও এতে কি সন্তুষ্ট নও? 
ফাতিমা বললেন : আব্বা! তাহলে মারয়াম বিন্ত ইমরানের অবস্থান কোথায়? 

জবাবে রাসূল (সা) বললেন : তিনি ছিলেন তার সময়ের নারীদের নেত্রী, আর তুমি হবে 
তোমার সময়ের নারীদের নেত্রী। 

আল্লাহর কসম! আমি তোমাকে দুনিয়া ও আখিরাতের একজন নে বিন 
দিয়েছি! 
হযরত রাসূলে কারীম (সা) তাকে - L241 a 9 ৪১৯ - 

‘জান্নাতের অধিবাসী নারীদের নেত্রী’ বলে ঘোষণা দিয়েছেন। ইবন ‘আব্বাসের (রা) সূত্রে 
বৰ্ণিত হয়েছে, রাসূল (সা) বলেছেন :”' 


L032 Slat Lol pS ns pS Sao Sy Lb pS pao Lal Jol clas Bo 


‘জান্নাতের অধিবাসী নারীদের নেত্রী হলেন ক্রমানুসারে মারয়াম, ফাতিমা বিন্ত মুহাম্মাদ 
(সা), খাদীজা ও ফির‘আওনের স্ত্রী আসিয়া ৷” 


একবার রাসূল (সা) মাটিতে চারটি রেখা টানলেন, তারপর লোকদের বললেন, তোমরা 
কি জান এটা কি? সবাই বললো : আল্লাহ ও তীর রাসূলই (সা) ভালো জানেন। তিনি 


- ৮৩. তাহযীব আত-তাহযীব-১২/৪৪২; আল-ইসাবা-৪/৩৬৬ 
_ ৮৪. উসুদুল গাবা-৫/৫৩৫ 
৮৫. সিয়ারু আলাম আন-নুবালা’-২/১২৬ 
৮৬. সাহাবিয়াত-১৪০ 


http://islamiboi:wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৭৩ 


বললেন : ফাতিমা বিন্ত মুহাম্মদ, খাদীজা বিনত খুওয়াইলিদ, মারয়াম বিনত ‘ইমরান ও 
মাসিয়া বিন্ত মুযাহিম (ফির‘আওনের স্ত্রী)। জান্নাতের নারীদের উপর তাদের রয়েছে 
এক বিশেষ মর্যাদা । 
হযরত ফাতিমার EE ENE EO TEE 
রাসূলের (সা) এই হাদীছে স্পষ্ট হয়ে উঠেছে :”' 
tt EN SUE OS SGU EEO CO 
098° sll ils 
‘পৃথিবীর নারীদের মধ্যে তোমার অনুসরণের জন্য মারয়াম, খাদীজা, ফাতিমা ও 
ফিরআওনের স্ত্রী আসিয়া যথেষ্ট ৷” 
হযরত রাসূলে কারীমের (সা) সবচেয়ে বেশী স্নেহের ও প্রিয় পাত্রী ছিলেন ফাতিমা (রা) । 
' একবার রাসূলকে (সা) জিজ্ঞেস করা হলো : ইয়া রাসূলাল্লাহ! আপনার সবচেয়ে বেশী 
প্রিয় মানুষটি কে? বললেন : ফাতিমা । ইমাম আয-যাহাবী বলেন: 


Ls Jel 0০১5 4“sbl Mi) as al so bl Uw) J! sd! >| os 


নারীদের মধ্যে রাসুলল্াহর (সা) সবচেয়ে বেশী বয় ছিলেন ফাতিমা রর) এবং 
পুরুষদের মধ্যে আলী (রা) ৷” 

একবার হযরত আলী (রা) রাসূলকে (সা) জিজ্ঞেস করলেন : ফাতিমা ও আমি এ 
দুইজনের মধ্যে কে আপনার সবচেয়ে বেশী প্রিয় । বললেন : তোমার চেয়ে ফাতিমা 
HELLS ad 

হযরত ফাতিমা যে, আল্লাহরও প্রিয় পাত্রী ছিলেন কোন কোন অলৌকিক ঘটনায় তার 
প্রমাণ পাওয়া যায়। এক্ষেত্রে একবার সামান্য খাদ্যে আল্লাহ যে বরকত ও সমৃদ্ধি দান 
করেছিলেন তা উল্লেখ করা যায়। বিভিন্ন সূত্রে ঘটনাটি যেভাবে বর্ণিত হয়েছে তার 
সারকথা হলো, একদিন তার এক প্রতিবেশিনী তাকে দুইটি রুটি ও এক খণ্ড গোশত 
উপহার হিসেবে পাঠালো। তিনি সেগুলো একটি থালায় ঢেলে ঢেকে দিলেন । তারপর 
রাসূলকে (সা) ডেকে আনার জন্য ছেলেকে পাঠালেন। রাসূল (সা) আসলেন এবং 
ফাতিমা (রা) তীর সামনে থালাটি উপস্থাপন করলেন । এরপরের ঘটনা ফাতিমা (রা) 
বৰ্ণনা করেছেন এভাবে : 

আমি থালাটির ঢাকনা খুলে দেখি সেটি রুটি ও গোশতে পরিপূর্ণ । আমি দেখে তো 
বিস্ময়ে হতবাক! বুঝলাম, এ বরকত আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহর প্রশংসা 


৮৭. তিরমিযী; আল-মানাকিব 
৮৮. নিসা’ মুবাশৃশারাত বিল জার্নাহ-২১৬ 


’০-—- - http:/lislamiboi.wordpress.com 


Contents 


৭৪ আসহাবে রাসূলের জীবনকথা 


করলাম এবং তীর নবীর উপর দরূদ পাঠ করলাম । তারপর খাদ্য ভর্তি থালাটি 
রাসূলুল্লাহর (সা) সামনে উপস্থাপন বলল তত জো যা আয়াত যাক 
প্রশ্ন করলেন : মেয়ে! এ খাবার কোথা থেকে এসেছে? 


বললাম : আব্বা! আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক 
দান করেন। 


রাসূল (সা) বললেন : আমার প্রিয় FEE UE HET CET 
ইসরাঈলের নারীদের নেত্রীর মত করেছেন। আল্লাহ যখন তাকে কোন খাদ্য দান করতেন 
এবং সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হতো, তখন তিনি বলতেন : এ আল্লাহর পক্ষ 
থেকে এসেছে । নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন। 

' সেই খাবার নবী করীম (সা), ee AERATED 
সকল বেগম খান। তীরা সবাই পেট ভরে খান । তারপরও থালার খাবার একই রকম 
OE NEC TE ERO বত = মাক, 
প্রচুর বরকত ও কল্যাণ দান করেন।** 

নবী কারীম (সা) একবার দুআ করেন, আল্লাহ যেন ফাতিমাকে ক্ষুধার্ত না রাখেন। 
ফাতিমা বলেন, তারপর থেকে আমি আর কখনো ক্ষুধার্ত হইনি । ঘটনাটি এরকম : 
একদিন রাসূল (সা) ফাতিমার (রা) ঘরে গেলেন । তখন তিনি যাতায় গম পিষছিলেন। 
গায়ে ছিল উটের পশমে তৈরী কাপড় । মেয়ের এ অবস্থা দেখে পিতা কেঁদে দেন এবং 
বলেন : ‘ফাতিমা! আখিরাতের সুখ-সম্ভোগের জন্য দুনিয়ার এ তিক্ততা গিলে ফেল !' 
ফাতিমা উঠে পিতার সামনে এসে দাড়ালেন । পিতা কন্যার দিকে তাকিয়ে দেখলেন, 
প্রচণ্ড ক্ষুধায় তার মুখমণ্ডল রক্তশূন্য হয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেছে। তিনি বললেন : ফাতিমা! 
কাছে এসো । ফাতিমা UL Chal Badd eal Ld a LA a. 
রেখে এই দুআ উচ্চারণ করেন :** 


. weed EEE sb 2) CE ls irlal fsMant ~~! 
‘ক্ষুধার্তকে আহার দানকারী ও সংকীর্ণতাকে দৃূরীভূতকারী হে আল্লাহ! তুমি ফাতিমা বিনত 
মুহাম্মাদের সংকীর্ণতাকে দূর করে দাও ৷! 


কথাবার্তা, চালচলন, উঠাবসা প্রতিটি ক্ষেত্রে ফাতিমা (রা) ছিলেন হযরত রাসূলে 
কারীমের (সা) প্রতিচ্ছবি । হযরত ‘আয়িশা (রা) বলেন : 


ug axle dl she BM dyy Bde Linde chal Si i453 abl 
‘ফাতিমা (রা) হাঁটতেন। তীর হাটা রাসূলুল্লাহর (সা) হাটা থেকে একটুও এদিক ওদিক 


৮৯. আল-বিদায়া ওয়ান নিহায়া-৬/১১১; হায়াত আস-সাহাবা-৩/৬২৮; তাফসীর ইবন কাছীর-৩/৩৬০ ' 
৯০. আলাম আন-নিসা'-৪/১২৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৭৫ 


হতো HE SOE: 0. NORCO Ce: OE Tt Ax: ULE: 
বলতেন :** 


ds SI oT of Nl Abb cw 24d Gol SS Io cal 


‘আমি ফাতিমার (রা) চেয়ে বেশী সত্যভাষী আর কাউকে দেখিনি। তবে তিনি যীর কন্যা 
(নবী সা.) তীর কথা অবশ্য স্বতন্ত্র ।' 


‘আয়িশা (রা) আরো বলেন :** 
cLabl co alg axle dl she dl dy Byung bs al oS ol ehh 
. font ss? cls WS, Arr > ১১ PART ce! re als cls sl ls, 


‘আমি কথাবার্তা ও আলোচনায় রাসূলুল্লাহর (সা) সাথে ফাতিমার (রা) চেয়ে বেশী মিল 
আছে এমন কাউকে দেখিনি । ফাতিমা (রা) যখন রাসূলের (সা) নিকট আসতেন, তিনি 
উঠে দাড়িয়ে তাকে কাছে টেনে নিয়ে চুমু দিতেন, স্বাগত জানাতেন। ফাতিমাও পিতার 
সাথে একই রকম করতেন!” 


রাসূল (সা) যে পরিমাণ ফাতিমাকে (রা) ভালোবাসতেন, সেই পরিমাণ অন্য কোন 
সন্তানকে ভালোবাসতেন না । 


তিনি বলেছেন : | lhl (nd ce indy Labl 


ফাতিমা আমার দেহের একটি অংশ । কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকেই অসন্তুষ্ট 
করবে’ 


ইমাম আস-সুহাইলী এই হাদীছের ভিত্তিতে বলেছেন, কেউ ফাতিমাকে (রা) গালিগালাজ 
করলে কাফির হয়ে যাবে। তিনি তার অসন্তুষ্টি ও রাসুলুল্লাহর (সা) অসন্তুষ্টি এক করে 
দেখেছেন। আর কেউ রাসূলকে (সা) ক্রোধান্বিত করলে কাফির হয়ে যাবে ।** 


ইবনুল জাওযী বলেছেন, রাসূলুল্লাহর (সা) অন্য সকল কন্যাকে ফাতিমা (রা) এবং অন্য 
সকল বেগমকে ‘আয়িশা (রা) সম্মান ও মর্যাদায় অতিক্রম করে গেছেন।** 


হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে। রাসূল (সা) বলেছেন : একজন 
ফেরেশতাকে আল্লাহ আমার সাক্ষাতের অনুমতি দেন। তিনি আমাকে এ সুসংবাদ দেন 
যে, ফাতিমা হবে আমার উম্মাতের সকল নারীর নেত্রী এবং হাসান ও হুসায়ন হবে 


৯১. সিয়ারু আলাম আন -নুবালা’-২/১৩০ 

৯২. প্রাগুক্ত-১৩১ 

৯৩. আবু দাউদ : NES তিরমিযী : ERR 
৯৪. আ‘লাম আন-নিসা’-৪/১২৫, টীকা-২ 

৯৫ প্রাগুক্ত-৪/১২৬ 


 http://lislamiboi.wordpress.com 


Contents 


৭৬ আসহাবে রাসূলের জীবনকথা 


জান্নাতের অধিবাসীদের নেতা ।* এক প্রসঙ্গে তিনি ‘আলীকে (রা) বলেন : ‘ফাতিমা 
আমার দেহের একটি অংশ । সুতরাং তার অসন্তুষ্টি হয় এমন কিছু করবে না !' 


পিতার প্রতি ফাতিমার (রা) ভালোবাসা 

হযরত রাসূলে কারীম (সা) যেমন কন্যা ফাতিমাকে (রা) গভীরভাবে ভালোবাসতেন 
তেমনি ফাতিমাও পিতাকে প্রবলভাবে ভালোবাসতেন । পিতা কোন সফর থেকে যখন 
ফিরতেন তখন সর্বপ্রথম মসজিদে গিয়ে নামায আদায় করতেন । তারপর কন্যা ফাতিমার 
ঘরে গিয়ে তীর সঙ্গে দেখা করে নিজের ঘরে যেতেন এটা তার নিয়ম ছিল। একবার 
রাসূল (সা) এক সফর থেকে ফিরে ফাতিমার ঘরে যান । ফাতিমা (রা) পিতাকে জড়িয়ে 
ধরে Ele bn BAU 9 Had he ha Ce 
রাসূল (সা) বলেন : কাদছো কেন? ফাতিমা (রা) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনার 
চেহারা বিবর্ণ হয়ে গেছে এবং আপনার পরিধেয় বস্ত্রও ময়লা, নোংরা হয়েছে। এ দেখেই 
আমার কার্না পাচ্ছে। রাসূল (সা) বললেন : ফাতিমা, কেদো না । আল্লাহ তোমার 
পিতাকে একটি বিষয়ের দায়িত্ব দিয়ে Vee LLM allah ald 
ঘরে তিনি তা পৌছে দেবেন। সম্মানের সঙ্গে হোক বা অপমানের সঙ্গে 


রাসূলুল্লাহর (সা) তিরস্কার ও সতর্ককরণ 

হযরত রাসূলে কারীমের (সা) এত প্রিয়পাত্রী হওয়া সত্ত্বেও দুনিয়ার সুখ-এশ্বর্যের প্রতি 
সামান্য আগ্রহ দেখলেও রাসূল (সা) তাকে তিরস্কার করতে কুণ্ঠিত হতেন না । রাসূল 
(সা) পার্থিব ঠাটবাট ও চাকচিক্য অপসন্দ করতেন । তিনি নিজে যা পসন্দ করতেন না 
তা অন্য কারো জন্য পসন্দ করতে পারেন না । একবার স্বামী ‘আলী (রা) একটি সোনার 
হার ফাতিমাকে (রা) উপহার দেন। তিনি হারটি গলায় পরে আছেন। এমন সময় 
রাসূলুল্লাহ (সা) আসেন এবং হারটি তীর দৃষ্টিতে পড়ে । তিনি বলেন, ফাতিমা! তুমি কি 
চাও যে, লোকেরা বলুক রাসূলুল্লাহর (সা) কন্যা আগুনের হার গলায় পরে আছে? 
ফাতিমা পিতার অসস্তু্টি বুঝতে পেরে হারটি বিক্রী করে দেন এবং সেই অর্থ দিয়ে একটি 
দাস ক্রয় করে মুক্ত করে দেন। একথা রাসূল (সা) জানার পর বলেন :' 


LT 5s GEG 5 GIL Sl 
‘সকল প্রশংসা আল্লাহর যিনি ফাতিমাকে জাহান্নামের আগুন থেকে বীচিয়েছেন।' 


আরেকটি ঘটনা । রাসূল (সা) কোন এক যুদ্ধ থেকে ফিরলেন । অভ্যাস অনুযায়ী তিনি 
ফাতিমার (রা) গৃহে যাবেন। ফাতিমা (রা) পিতাকে অভ্যর্থনা জানানোর জন্য ঘরের 


দরজায় পর্দা ঝুলালেন, দুই ছেলে হাসান ও হুসায়নের (রা) হাতে একটি করে রূপোর 


৯৬. প্রাগুক্ত-৪/১২৭ 
৯৭. কান্য আল-‘উম্মাল-১/৭৭; হায়াত আস-সাহাবা-১/৬৫ 
৯৮. আত তারগীব ওয়াত তারহীব-১/৫৫৭; মুসনাদ-৫/২৭৮, ২৭৯; নিসা’ হাওলার কী -১৪৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৭৭ 


চুড়ি পরালেন। ভাবলেন, এতে তাদের নানা রাসূল (সা) খুশী হবেন। কিন্তু ফল উল্টো 
হলো। রাসূল (সা) ঘরে না ঢুকে ফিরে গেলেন বুদ্ধিমতি কন্যা ফাতিমা (রা) বুঝে 
গেলেন, পিতা কেন খঘরে না ঢুকে ফিরে গেলেন । সঙ্গে সঙ্গে তিনি পর্দা নামিয়ে ছিড়ে 
' ফেলেন এবং দুই ছেলের হাত থেকে চুড়ি খুলে ফেলেন । তারা কীদতে কাদতে তাদের 
নানার নিকট চলে যায়। তখন হযরত রাসূলে কারীমের (সা) মুখ থেকে উচ্চারিত হয়, 
এরা 'আমার পরিবারের সদস্য । আমি চাইনা পার্থিব সাজ-শোভায় তারা শোভিত 
হোক ।** 

একবার রাসূল (সা) ফাতিমা, ‘আলী, হাসান ও হুসায়নকে (রা) বললেন : যাদের সঙ্গে 
তোমাদের যুদ্ধ, তাদের সাথে আমারও যুদ্ধ, যাদের সঙ্গে তোমাদের শাপ্তি ও সন্ধি তাদের 
সঙ্গে আমারও শান্তি ও সন্ধি। অর্থাৎ যাদের প্রতি তোমরা অখুশী তাদের প্রতি আমিও 
অখুশী, আর যাদের প্রতি খুশী, তাদের প্রতি আমিও খুশী । 

রাসূল (সা) অতি আদরের কন্যা ফাতিমাকে (রা) সব সময় স্পষ্ট করে বলে দিতেন যে, 
নবীর (সা) কন্যা হওয়ার কারণে পরকালে মুক্তি পাওয়া যাবে না। সেখানে মুক্তির 
একমাত্র উপায় হবে আমল, তাকওয়া ও খাওফে খোদা । একবার তিনি ভাষণে 
বলেন :**° 


ars Eig Lobby ... nS dl cw pis SAN SL PLS 25 yimly 

BS dl ow SAN Jb bs Sh Sal 
‘হে কুরায়শ গোত্রের লোকেরা! তোমরা তোমাদের নিজ নিজ সত্তাকে ক্রয় করে নাও । 
আল্লাহর নিকট আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না৷... হে ফাতিমা বিন্ত 


মুহাম্মাদ! তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা আমার নিকট চেয়ে নাও । তবে আল্লাহর 
নিকট তোমার জন্য কিছুই করতে পারবো না ৷' 


তিনি একথাও বলেন : 

LNs 12 bf cw ALIN SB UI oo LG SIS ne iy Lb 
‘হে ফাতিমা বিন্ত মুহাম্মাদ, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাচাও। আমি 
আল্লাহর দরবারে তোমার উপকার ও অপকার কিছুই করতে সক্ষম হবো না৷ 
এক মাখষুমী নারী’ চুরি করলে তার গোত্রের লোকেরা রাসূলের (সা) প্রীতিভাজন উসামা 


ইবন যায়দের (রা) মাধ্যমে সুপারিশ করে শাস্তি মওকুফের চেষ্টা করে। তখন রাসূল (সা) 
বলেন ih 


৯৯. সাহাবিয়াত-১৪৭ 
১০০. বুখারী-৬/১৬ (তাফসীর সূরা আশ শু‘আরা); নিসা’ হাওলার রাসূল-১৪৯ 
১০১. বুখারী : আল-হুদূদ; মুসলিম : বাবু কিত‘উস সারিক (১৬৮৮) 


http://islamiboi.wordpress.com 


Contents 


৭৮ আসহাবে রাসূলের জীবনকথা 


ag cb) ede a2 Ll bb oly Al eal 
‘আল্লাহর কসম! রাচিব! বক তুতজও যচ 7 বম ক 

দেব। 

হযরত রাসূলে কারীম (সা) ইনতিকাল করলেন। তীর উত্তরাধিকারের প্রশ্ন দেখা দিল। 

ফাতিমা (রা) সোজা খলীফা আবূ বকরের (রা) নিকট গেলেন এবং তার পিতার 

উত্তরাধিকার বণ্টনের আবেদন জানালেন। আবু বকর (রা) তাকে রাসূলুল্লাহর (সা) এ 

হাদীছটি শোনান : 


” i510 LS pb cD" 


‘আমরা যা কিছু ছেড়ে যাই সবই সাদাকা হয়। তার কোন উত্তরাধিকার হয় না।’ তারপর 

তিনি বলেন, এরপর আমি তা কিভাবে বণ্টন করতে পারি? এ জবাবে হযরত ফাতিমা 
(রা) একটু রুষ্ট হলেন।**২ ফাতিমা (রা) ঘরে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেন। এ 
রকমও বর্ণিত হয়েছে যে, আবূ বকরের (রা) এ জবাবে হযরত ফাতিমা (রা) দুঃখ পান 
' এবং আবূ বকরের (রা) প্রতি এত নারাজ হন যে, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে কোন 
কথা বলেননি । কিন্তু ইমাম আশ-শা‘বীর (রহ) একটি বর্ণনায় জানা যায়, ফাতিমা (রা) 
যখন অসুস্থ হয়ে পড়েন তখন আবূ বকর (রা) তার গৃহে যান এবং সাক্ষাতের অনুমতি 
প্রার্থনা করেন। ‘আলী (রা) ফাতিমার (রা) নিকট গিয়ে বলেন, আবূ বকর (রা) তোমার 
সঙ্গে সাক্ষাৎ করতে. চাচ্ছেন । ফাতিমা (রা) ‘আলীকে (রা) প্রশ্ন করলেন : আমি তাকে 
সাক্ষাতের অনুমতি দিই তাতে কি তোমার সম্মতি আছে? ‘আলী (রা) বললেন: হা। 
ফাতিমা (রা) অনুমতি দিলেন। আবূ বকর (রা) ঘরে ঢুকে কুশল বিনিময়ের পর বললেন 
: আল্লাহর কসম! আমি আমার অর্থ-বিত্ত, পরিবার-পরিজন, গোত্র সবকিছু পরিত্যাগ 
করতে পারি আল্লাহ, আল্লাহর রাসূল (সা) এবং আপনারা আহ্‌লি বায়ত তথা নবী 
পরিবারের সদস্যদের সন্তুষ্টির বিনিময়ে । আবূ বকরের (রা) এমন কথায় হযরত 
ফাতিমার (রা) মনের সব কষ্ট দূর হয়ে যায়। তিনি খুশী হয়ে যান।*”* ইমাম আয- 
যাহাবী (রহ) এ তথ্য উল্লেখ করার পর মন্তব্য করেছেন, স্বামীর গৃহে অন্য পুরুষের সঙ্গে 
সাক্ষাৎ করতে হলে স্বামীর অনুমতি নিতে হয়- এ সুন্নাত সম্পর্কে হযরত ফাতিমা (রা) 
অবহিত ছিলেন। এ ঘটনা দ্বারা সেকথা জানা যায়।** এখানে উল্লেখিত এ বর্ণনা দ্বারা 
বুঝা যায় হযরত ফাতিমার (রা) অন্তরে পূর্বে কিছু অসম্তষ্টি থাকলেও পরে তা দূর হয়ে 
যায়। তাছাড়া একটি বর্ণনায় একথাও জানা যায় যে, ফাতিমা (রা) মৃত্যুর পূর্বে আবূ 


১০২. মুসলিম : ফিল জিহাদ ওয়াস সায়র (১৭৫৯); বুখারী : ৬/১৩৯, ১৪১; ৭/২৫৯ ফিল মাগাযী : 
বাব : হাদীচছু বানী আন-নাদীর; তাবাকাত-৮/১৮; io ULL bo 

১০৩. তাবাকাত-৮/২৭ 

১০৪. TOT -২/১২১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৭৯ 
বকরের (রা) স্ত্রীকে অসীয়াত করে যান, মৃত্যুর পরে তিনি যেন তাকে গোসল দেন।** 


হযরত ফাতিমার (রা) অপর তিন বোন যেমন তাদের যৌবনে ইনতিকাল করেন তেমনি 
তিনিও হযরত রাসূলে কারীমের (সা) ওফাতের আট মাস, মতান্তরে সত্নুর দিন পর 
ইহলোক ত্যাগ করেন। অনেকে রাসূলুল্লাহর (সা) ইনতিকালের দুই অথবা চার মাস 
অথবা আট মাস পরে তার ইনতিকালের কথাও বলেছেন। তবে এটাই সঠিক যে, হযরত 
রাসূলে কারীমের (সা) ইনতিকালের ছয় মাস পরে হিজরী .১১ সনের ৩ রমাদান মঙ্গলবার 
রাতে ২৯ বছর বয়সে ইনতিকাল করেন। রাসূলুল্লাহর (সা) ভবিষ্যদ্বাণী- ‘আমার 
পরিবারের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে’- সত্যে পরিণত হয়। 
রাসূলুল্লাহর (সা) নবুওয়াত লাভের পাচ বছর পূর্বে যদি হযরত ফাতিমার (রা) জন্ম ধরা 
হয় তাহলে মৃত্যুকালে তীর বয়স ২৯ বছর হয়। আর কেউ কেউ বলেছেন যে, নবুওয়াত 
লাভের এক বছর পর ফাতিমার (রা) জন্ম হয়, এই হিসাবে তার বয়স ২৯ বছর হবে না। 
যেহেতু অধিকাংশ সীরাত বিশেষজ্ঞ মনে করেন, মৃত্যুকালে ফাতিমার (রা) বয়স হয়েছিল 
২৯ বছর, তাই তার জন্মও হবে নবুওয়াতের পাচ বছর পূর্বে ।*”* 


আল-ওয়াকিদী বলেছেন, হিজরী ১১ সনের ৩ রমাদান ফাতিমার (রা) ইনতিকাল হয় । 
হযরত ‘আব্বাস (রা) জানাযার নামায পড়ান । হযরত ‘আলী, ফাদল ও ‘আব্বাস (রা) 
করা হয়। একথাও বর্ণিত হয়েছে যে, ‘আলী, মতান্তরে আবূ বকর (রা) জানাযার নামায 
পড়ান । স্বামী ‘আলী (রা) ও আসমা’ বিন্ত ‘উমাইস (রা) তাকে গোসল দেন।**" 


হযরত ফাতিমার (রা) অন্তিম রোগ সম্পর্কে ইতিহাসে তেমন কোন তথ্য পাওয়া যায় না। 
মারাত্মক কোন রোগে আক্রান্ত হয়ে কিছুকাল শয্যাশায়ী ছিলেন, এমন কোন বর্ণনা 
পাওয়া যায় না। উন্মু সালমা (রা) বলেন, ফাতিমার (রা) ওফাতের সময় ‘আলী (রা) 
পাশে ছিলেন না । তিনি আমাকে ডেকে পাঠান এবং বলেন, আমার গোসলের জন্য পানির 
ব্যবস্থা করুন। নতুন পরিচ্ছন্ন কাপড় বের করুন, পরবো। আমি পানির ব্যবস্থা করে 
নতুন কাপড় বের করে দিলাম । তিনি উত্তমরূপে গোসল করে নতুন কাপড় পরেন। 
তারপর বলেন, আমার বিছানা করে দিন, বিশ্রাম করবো । আমি বিছানা করে দিলাম । 
তিনি কিবলামুখী হয়ে বিছানায় শুয়ে পড়লেন। তারপর আমাকে বলেন, আমার বিদায়ের 
সময় অতি নিকটে । আমি গোসল করেছি । দ্বিতীয়বার গোসল দেওয়ার প্রয়োজন নেই । 
আমার পরিধেয় বস্তুও খোলার প্রয়োজন নেই । এরপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 


১০৫. নিসা’ মুবাশ্শারাত বিল জান্নাহ্‌-২২৪; টীকা নং-১ 
১০৬. সিয়ারু আলাম আন-নুবালা’-২/১২৭ 
১০৭. আল-ইসতী‘আব-৪/৩৬৭, ৩৬৮; আনসাব আল-আশরাফ-১/৪০২, ৪০৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


- ৮০ আসহাবে রাসূলের জীবনকথা 


‘আলী (রা) ঘরে আসার পর আমি তাকে এসব ঘটনা বললাম। তিনি ফাতিমার (রা). 
সেই গোসলকেই যথেষ্ট মনে করলেন এবং তাকে সেই অবস্থায় দাফন করেন।** এ 
' রকম বর্ণনা উম্মু রাফি‘ থেকেও বয়ছ ‘আলী 
(রা), মতান্তরে আবূ বকরের (রা) স্ত্রী তাকে গোসল দেন।*** kb 
জানাযায় খুব কম মানুষ অংশগ্রহণের সুযোগ পায়। তার কারণ, রাতে তার ইনতিকাল 
' হয় এবং হযরত ‘আলী (রা) ফাতিমার অসীয়াত অনুযায়ী রাতেই তাকে দাফন করেন। 
তাবাকাতের বিভিন্ন স্থানে এ রকম বর্ণনা এসেছে। ‘আয়িশা (রা) বলেন, নবীর (সা) পরে 
ফাতিমা (রা) ছয় মাস জীবিত ছিলেন এবং রাতের বেলা তাকে দাফন করা হয়।*** 


লজ্জা-শরম ছিল হযরত ফাতিমার (রা) স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য । মৃত্যুর সময় ঘনিয়ে 
এলে তিনি আসমা’ বিনৃত ‘উমাইসকে (রা) বলেন, মেয়েদের লাশ উনুক্ত অবস্থায় যে 
গোরস্থানে নিয়ে যাওয়া হয়, এ আমার পসন্দ নয়। এতে বেপর্দা হয়। নারী-পুরুষের 
লাশের ক্ষেত্রে কোন পার্থক্য করা হয় না। পুরুষরা যে মেয়েদের লাশ খোলা অবস্থায় 
বহন করেন, এ তাদের একটা মন্দ কাজ। আসমা’ বিনৃ্ত ‘উমাইস (রা) বললেন, 
আল্লাহর রাসূলের কন্যা! আমি হাবশায় একটি ভালো পদ্ধতি দেখেছি। আপনি অনুমতি 
দিলে দেখাতে পারি। একথা বলে তিনি খেজুরের কিছু ডাল আনলেন এবং তার উপর 
একটি ফর যত ভালে ধাত তর জত নেতগ্নদ 
হলো এবং তিনি বেশ উৎফুল্প হলেন। 
হযরত ফাতিমার (রা) লাশ পর্দার মধ্য দিয়ে কবর পর্যন্ত নেওয়া হয়। ইসলামে সর্বপ্রথম 
এভাবে তার লাশটিই নেওয়া হয়। তীর পরে উম্মুল মু'মিনীন হযরত যয়নাব বিন্ত 
জাহাশের লাশটিও এভাবে কবর পর্যন্ত বহন করা হয়। 
হযরত ‘আলী (রা) স্ত্রী ফাতিমার (রা) দাফন-কাফনের কাজ সম্পন্ব করে যখন ঘরে 
ফিরলেন তখন তাকে বেশ বিষণ্ন ও বেদনাকাতর দেখাচ্ছিল । শোকাতুর অবস্থায় বার 
বার নীচের চরণগুলো আওযড়াচ্ছিলেন:** 

dale wlll a> lle; oe ds Bl se sil 

dB GUA 093 SHI ISS 2p a> sw tit JS 

> p23 of se das axl a Abb S531 ols 
“আমি দেখতে পাচ্ছি আমার মধ্যে দুনিয়ার রোগ-ব্যাধি পুচুর পরিমাণে বাসা বেধেছে। 
TR OCT 0 


১০৮. আলাম আন-নিসা’-৪/১৩১ 

১০৯. তাবাকাত-৮/১৭, ১৮; সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/১২৯ 
১১০. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/১২৭ 
১১১. আ‘লাম আন-নিসা’-৪/১৩১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৮১ 


ভালোবাসার লোকদের EEN EEA HEE ET 
সময়টুকু তা অতি সামান্যই । 
আহমাদের (সা) পরে ফাতিমার (রা) বিচ্ছেদ একথাই প্রমাণ করে যে, য, কোন বন্ধুই 
চিরকাল থাকে না!” 

হযরত ‘আলী (রা) প্রতিদিন ফাতিমার (রা) কবরে যেতেন, স্মৃতিচারণ করে কীদতেন 
এবং নিম্নের এ চরণ দু'টি আবৃত্তি করতেন : 


dly2 Sx ph ol 8 Gls dl ds 5p Jb 

ole Us Sam Sl bale 2253 DL 3 
‘আমার একি দশা হয়েছে যে, আমি কবরের উপর সালাম করার জন্য আসি; eal 
কবর আমার প্রশ্নের কোন জবাব দেয় না। 


aati তোমার আহধানকারীর ডাকে সা দাও নাঃ 


দাফনের স্থান 
আল-ওয়াকিদী বলেন, আমি আবদুর রহমান EE EEE TOO 1 বেশীর 
ভাগ মানুষ বলে থাকে হযরত ফাতিমার (রা) কবর বাকী‘ গোরস্তানে । আপনি কী মনে 
করেন? তিনি জবাব দিলেন : বাকী‘তে তাকে দাফন করা হয়নি। তাকে ‘আকীলের 
বাড়ীর এক কোনে দাফন করা হয়েছে। তীর কবর ও রাস্তার মধ্যে ব্যবধান ছিল প্রায় 
সাত হাত ৷'** 


হাদীছ বৰ্ণনা 
হযরত ফাতিমা (রা) রাসূলুল্লাহর (সা) ERC SE HEE EE 
একটি হাদীছ মুত্তাফাক ‘আলাইহি অর্থাৎ হযরত ‘আয়িশার (রা) সনদে বুখারী ও মুসলিম 
BATS NS ইমাম আবূ দাউদ, ইবন মাজাহ্‌ ও তিরমিযী তাদের নিজ নিজ 
কলনে ফাতিমা (রা) বর্ণিত হাদীছ সংকলন করেছেন। আর ফাতিমা (রা) থেকে যারা 
ze বর্ণনা করেছেন তারা হলেন : তার কলিজার টুকরা দুই ছেলে- হাসান, হুসায়ন, 
স্বামী ‘আলী ইবন আবী তালিব, উম্মুল মু'মিনীন ‘আয়িশা, সালমা উম্মু রাফি‘, আনাস 
ইবন মালিক, উম্মু সালামা, ফাতিমা বিন্ত আল-হুসায়ন (রা) ও আরো অনেকে । ইবনুল 
জাওযী বলেন, একমাত্র ফাতিমা (রা) ছাড়া রাসূলুল্লাহর (সা) অন্য কোন মেয়ে E 
রসূষ্হর (সা) কোল হাীহ বর্ণনা করেছেন বলে আমরা নি না ।** 


১১২. সাহাবিয়াত-১৫৩ 
১১৩. সিয়ারু আলাম আন-নুবালা-২/১১৯; আলাম আন-নিসা’-১২৮, টীকা নং-১ 


১১-—- http://islamiboi.wordpress.com 


Contents 


উন্মুল ফাদল বিন্ত আল-হারিছ (রা) 

EEE যিনি শুধু উন্ুল ফাদল নামেই পরিচিত। আরবের রীতি 
অনুযায়ী বড় ছেলে আল-ফাদল ইবন ‘আব্বাসের নামে উপনাম ধারণ করেন। ভার পিতা 
আল-হারিছ ইবন হুযূন আল-হিলালী এবং মাতা হিন্দ বিনৃত ‘আওফ আল-কিনানিয়্যা । 
এই হিন্দ খাওলা নামেও পরিচিত ।১ রাসূলুল্লাহর (সা) মুহতারাম চাচা হযরত ‘আব্বাস 
ইবন ‘আবদিল মুত্তালিব (রা) তাকে বিয়ে করেন। সুতরাং উম্মুল ফাদল রাসূলুল্লাহর (সা) 
একজন গর্বিত চাচী । হযরত ‘আব্বাসের ছেলে-মেয়ে : আল-ফাদল, ‘আবদুন্ধাহ, 
‘উবাইদুল্লাহ, মা‘বাদ, কুসাম, ‘আবদুর রহমান ও উন্মু হাবীবের গর্ভধারিনী মা। ইমাম 
আজ জাহাবী বলেছেন $ ‘তিনি হযরত আব্বাসের (রা) ছয়জন মহান পুত্রের জননী’ ৷২ 
সন্তানের মত কোন সন্তান আরবের কোন মহিয়ধী নারী জন্মদান করেননি ।’৩ 

বিভিন্ন দিক দিয়ে ইতিহাসে খ্যাত হয়ে আছেন। যেমন মায়মূনা বিনত আল-হারিছ, 
সহোদর বোন- রাসূলুল্লাহর (সা) সহধর্মিনী । আল-‘আসমা’ বিন্ত আল হারিছ- যিনি 
লুবাবা আস-সুগরা নামে পরিচিত, প্রখ্যাত সাহাবী ও সেনানায়ক খালিদ ইবন আল 
ওয়ালিদের (রা) গর্বিত মা। ‘আষ্যা বিন্ত আল-হারিছ ও হুযাইলা-বিন্ত আল-হারিছ। 
শেষোক্ত তিনজন তার বৈমাত্রেয় বোন। আর মাহমিয়্যা ইবন জাযাআ আয-যুবাইদী, 
সুলমা, আসমা’ ও সালামা- সবাই তার বৈপিত্রেয় ভাই-বোন 8 সুতরাং দেখা গেল, তিনি 
উম্মুল মু’মিনীন মায়মূনার আপন বোন ও সেনাপতি খালিদ ইবন আল-ওয়ালীদের খালা। 
বোন সালমা ছিলেন হযরত হামযার (রা) স্ত্রী, এবং আসমা ছিলেন হযরত ‘আলীর (রা) 
ভাই প্রখ্যাত সেনানায়ক ও শহীদ সাহাবী হযরত জা‘ফার ইবন আবী তালিবের (রা) স্ত্রী । 
জা‘ফারের শাহাদাতের পর প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রা) হন তার দ্বিতীয় 
স্বামী । হযরত আবু বকরের (রা) ইনতিকালের পর হযরত ‘আলী (রা) হন তার তৃতীয় 
স্বামী । উন্মুল ফাদলের মা এদিক দিয়ে খুবই সৌভাগ্যবতী যে, তৎকালীন আরবের শ্রেষ্ঠ 
ক ক থা ক থর গা 
LaLa li AL AM ih 


5. ডকা al 
২. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৪; আনসাব আল-আশরাফ- Sl 
৩. তাবাকাত-৮/২৭৭; আল-ইসতী‘আব, আল ইসাবার পার্ম্বটীকা-৪/৩৯৯ 
8৪. উসুদুল গাবা-৫/৫৩৯ 

৫. তাবাকাত-৮/২৭৮; আল-ইসভী‘আব-৪/৩৯৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৮৩ 


তিনি মক্কায় ইসলামী দা‘ওয়াতের প্রথম ভাগে মুসলমান হন ৷ বর্ণিত হয়েছে, তিনি মক্কার 
প্রথম মহিলা যিনি হযরত খাদীজার (রা) পরে ইসলাম গ্রহণ করেন।৬ তবে আল-ইসাবা 
গ্রন্থে একথাও বলা হয়েছে যে, তিনি হিজরাতের পূর্বে মুসলমান হন ।৭ তবে মুহাদ্দিছগণ 
এ বর্ণনাটিকে দুর্বল এবং প্রথমোক্ত বর্ণনাটিকে সঠিক বলেছেন।৮ ইমাম জাহাবী তাকে 
প্রথম পর্বের মুসলমান বলেছেন ।* 

রাসূলুল্লাহর (সা) খাদেম আবু রাফে‘ বলেছেন, আমি ছিলাম ‘আব্বাসের দাস। আমাদের 
আহলি বায়তের মধ্যে ইসলাম প্রবেশ করে। ‘আব্বাস ও উন্মুল ফাদল ইসলাম গ্রহণ 
করেন। তারপর আমিও ইসলাম গ্রহণ করি। কিন্তু ‘আব্বাস তার ইসলাম গোপন 
রাখেন।১০ এটাই সঠিক যে ‘আব্বাস প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং তা 
গোপন রাখেন। 

aa Ne SR CSE RET LT SH 
পূর্ব পর্যন্ত শত প্রতিকূলতার মধ্যেও মক্কার মাটি আকড়ে ধরে পড়ে থাকেন। হযরত 
‘আব্বাস (রা) অনেক দেরীতে ইসলামের ঘোষণা দেন এবং একেবারে শেষের দিকে 
মদীনায় হিজরাত করেন। আর তখনই উম্মুল ফাদল (রা) তীর সন্তানদের সহ মদীনায় 
হিজরাত করেন ।১১ তাই তার ছেলে হযরত “আবদুল্লাহ ইবন ‘আব্বাস (রা) 
পরবর্তীকালে সুরা আন-নিসার ৭৫ নং আয়াতটি তিলাওয়াত করে বলতেন, এ আয়াতে 
যে দুর্বল নারী ও শিশুদের পক্ষে যুদ্ধ করতে বলা হয়েছে, আমার মা ও আমি হলাম সেই. 
নারী ও শিশু।১২ আয়াতটির মর্ম এরূপ : ‘আর তোমাদের কি হলো যে, তোমরা আল্লাহর 
রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের 
পালনকর্তা! আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে 
অত্যাচারী!” হাদীছ দ্বারা বুঝা যায় তারা হযরত ‘আব্বাসের (রা) আগে ইসলাম গ্রহণ 
করেন এবং হিজরাত করতে অক্ষম ছিলেন। একথা বলেছেন ইমাম আজ-জাহাবী ১৩ 
রাসূলুল্লাহ (সা) উন্মুল ফাদল সহ তীর অন্য বোনদেরকে ঈমানদার বলে ঘোষণা দান 
করেছেন। একবার রাসূলুল্লাহর (সা) সামনে মায়মূনা, উম্মুল ফাদল, লুবাবা সুগরা, 
হুযাইলা, ‘আয্যা, আসমা ও সালমা--এই বোনদের নাম আলোচনা করা হলো । রাসূল 
(সা) বললেন : এই সকল বোন মু’মিনা বা ঈমানদার ১8 রাসূলুল্লাহর (সা) জীবনের কিছু 
৬. তাবাকাত-৮/২৭৭ | 

৭. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৫ . 

৮. সাহাবিয়াত-১৭৪ 

৯. সিয়ারু আলাম আন-নুবালা-২/৩১৫ 

১০. হায়াতুস সাহাবা-৩/৫৩০ 

১১. তাবাকাত-৮/২৭৮ 

১২. সাহীহ আল-বুখারী, কিতাবুত তাফসীর, সূরা আন-নিসা'’ 

১৩. সিয়ারু আলাম আন-নুবালা-২/৩১৫ 

১৪. তাবাকাত-৮/২৭৮; আল-ই সী 9i.wordpress.com 


Contents 
৮৪ আসহাবে রাসুলের জীবনকথা, 


গুরুত্ও দিভেন। চাটীও তাকে খুবই আদর করতেন। রাসূল (সা) থরায়ই চাচীকে দেখার 
' জন্যে তার গৃহে যেতেন এবং দুপুরে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিতেন ।১৫ 
আল-আজলাহ যায়দ ইবন আলী ইবন হুসায়নের সূত্রে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা) 
নবুওয়াত লাভের পর একমাত্র উম্মুল ফাদল ছাড়া অন্য কোন মহিলার কোলে মাথা 
রাখেননি এবং তা রাখা তার জন্যে বৈধও ছিল না। উম্মুল ফাদল রাসূলুল্লাহর (সা) মাথা 
নিজের কোলের উপর রেখে সাফ করে দিতেন এবং চোখে সুরমা লাগিয়ে দিতেন। 
একদিন তিনি যখন সুরমা লাগাচ্ছেন, তখন হঠাৎ তার চোখ থেকে এক ফোটা পানি 
রাসূলুল্লাহর (সা) গণ্ডে পড়ে । তিনি মাথা উঁচু করে জিজ্ঞেস করেন : কি হয়েছে? উম্মুল 
ফাদল বলেন : আল্লাহ আপনাকে মৃত্যু দান করবেন। যদি এ নেতৃত্ব ও ক্ষমতা আমাদের 
মধ্যে থাকে অথবা অন্যদের হাতে চলে যায় তাহলে আমাদের মধ্যে কে আপনার 
স্থলাভিষিক্ত হবে তা যদি বলে যেতেন রাসূল (সা) বললেন : আমার পরে তোমরা হবে 
ক্ষমতাহীন, দুর্বল ।১৬ ইমাম আহমাদের বর্ণনায় জানা যায়, রাসূলুল্লাহর (সা) অন্তিম রোগ 
শয্যায় এ ঘটনাটি ঘটে ।১৭ 

বিদায় হজ্জে রাসূলুল্লাহর (সা) সাথে উম্মুল ফাদলও হজ্জ করেন। আরাফাতে অবস্থানের 
দিন রাসূলুল্লাহ (সা) রোযা অবস্থায় আছেন কিনা, সে ব্যাপারে সাহাবীরা দ্বিধা-দ্বন্দবের 
মধ্যে ছিলেন। এক পর্যায়ে তারা তাদের সে দ্বিধার কথা উন্মূল ফাদলের নিকট প্রকাশ 
করেন। উম্মুল ফাদল বিষয়টি নিশ্চিত হ্বার জন্য .এক পেয়ালা দুধ রাসূলুল্লাহর (সা) 
সা তরেযরযজত ততম ছয় গলত কতবা যা থয শয় দূর 
হয়ে যায় ।*৮ 

EE MEE! OE REET TE EOE আমি স্বপ্নে দেখেছি 
যে, আপনার দেহের একটি অঙ্গ আমার ঘরে আছে । রাসূলুল্লাহ (সা) বললেন : স্বপ্নের 
তাবীর ইনশাআল্লাহ ভালো। ফাতিমার একটি পুত্র সন্তান হবে এবং আপনি তাকে দুধ 
পান করাবেন। এভাবে আপনি হবেন তার তত্ত্বাবধায়িকা । ভবিষ্যদ্বাণী অনুযায়ী হযরত 
ফাতিমা হযরত হুসাইনকে (রা) জন্ম দেন এবং উন্মুল ফাদল (রা) তাকে দুধও পান 
করান । একদিন তিনি হুসাইনকে কোলে করে রাসূলুল্লাহর (সা) নিকট আনেন। শিশু 
হুসাইন নানার কোলে পেশাব করে দেন। উম্মুল ফাদল তাঁকে ধমক দিয়ে বলেন, তুমি 
রাসূলুল্লাহর (সা) কোলে পেশাব করে দিয়েছো? রাসূল (সা) বলেন: আপনি আমার 
সন্তানকে ধমক দিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন। তারপর পানি দিয়ে পেশাব ধোয়া হয়।১৯ 
হযরত উম্মুল ফাদল (রা) রাসূলুল্লাহর (সা) তিরিশটি হাদীছ বর্ণনা করেছেন। একথা 
হাতা ত কর গর মা জা 


১৫. তাবাকাত-৮/২৭৭; উসুদুল গাবা- ¢/e৩৯ 
১৬. তাবাকাত-৮/২৭৮ 


১৭. হায়াতুস সাহাবা-২/৩৩৭ 


১৮. তাবাকাত-৮/২৭৯ 
১৯. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৮৫ 


মাত্র হাদীছ মুত্তাফাক ‘আলাইহি, একটি ইমাম বুখারী এবং তিনটি ইমাম মুসলিম 
এককভাবে বর্ণনা করেছেন।২০ 

উম্মুল ফাদল থেকে যাঁরা হাদীছ বর্ণনা করেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য 
_ হলেন : ‘আবদুল্লাহ, তাম্মাম, আনাস ইবন মালিক, ‘আবদুল্লাহ ইবন হারিছ, ডিঁমাইর, 
কুরাইব ও ফাবূস ৷* 

হযরত উম্মুল ফাদল একজন উঁচু স্তরের ‘আবিদা এবং দুনিয়ার প্রতি নির্মোহ মহিলা 
ছিলেন। প্রতি সোম ও বুধবার রোযা রাখা তীর অভ্যাস ছিল। একথা”তীর*সুযোগ্য ছেলে 
মহান সাহাবী হযরত ‘আবদুল্লাহ ইবন ‘আব্বাস (রা) বলেছেন।২১তৃতীয় খলীফা হযরত 
‘উছমানের (রা) খিলাফতকালে তিনি ইনতিকাল করেন৷ তখন তার স্বামী হযরত 
‘আব্বাস (রা) জীবিত ছিলেন। হযরত ‘উছমান (রা) জানাযার.নামায পড়ান।২৩ 


২০. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৫; দ্র. বুখারী-২/২০৪, 8/২০৬; ডা হাদীস নং ৪৬২, 
১১২৩, ১৪৫১ 

* ২১. উসুদুল গাবা-৫/৫৪০ 

‘২২. তাবাকাত-৮/২৭৮; সিয়ারুস সাহাবিয়াত-১১৭ 


২৩. সিয়ারু আলাম আন la i e: যার WER 2 bn 


Contents 


সাফিয়্যা (রা) বিন্ত ‘আবদিল মুত্তালিব 


হযরত সাফিয়্যা (রা) ও হযরত রাসূলে কারীমের (সা) বংশ ও পূর্বপুরুষ এক ও অভিন্ন । 
কারণ হযরত সাফিয়্যা (রা) ‘আবদুল মুত্তালিবের কন্যা এবং রাসূলুল্লাহর (সা) ফুফু । 
অন্যদিকে রাসূলুল্লাহর (সা) মায়ের সৎ বোন হালা বিন্ত ওয়াহাব ছিলেন সাফিয়্যার মা। 
সুতরাং এ দিক দিয়ে সাফিয়্যার মা রাসূলুল্লাহর (সা) খালা ।১ উহুদের শহীদ সায়্যিদুশ 
শুহাদা হযরত হামযা (রা) তীর ভাই । দুইজন একই মায়ের সম্তান।২ 
জাহিলী যুগে আৰু সুফইয়ান ইবন হারবের ভাই হারিছ ইবন হারবের সাথে তাঁর বিয়ে 
হয়। তার গুঁরসে এক ছেলের জন্ম হয়। হারিছের মৃত্যুর পর ‘আওয়াম ইবন 
খুওয়াইলিদের সাথে দ্বিতীয় বিয়ে হয় এবং এখানে যুবাইর, সায়িব ও ‘আবদুল কা‘বা_ 
এ তিন ছেলের মা হন।৩ উল্লেখ্য যে এই ‘আওয়াম ছিলেন উম্মুল মুমিনীন হযরত 
খাদীজাতুল কুবরা’র (রা) ভাই । অতএব দেখা যাচ্ছে তিনি ‘আশারা মুবাশৃশারার অন্যতম 
' সদস্য হযরত যুবাইর ইবনুল ‘আওয়ামের গর্বিত মা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে 
প্রতিবাদী কণ্ঠ ও স্বৈরাচারী ইয়াযীদের বাহিনীর হাতে শাহাদাত প্রাপ্ত প্রখ্যাত সাহাবী 
আবদুল্লাহ ইবন যুবাইরের দাদী । 
হযরত সাফিয়া (রা) ইসলাম খহণ করেন। রাসূলুল্লাহর (সা) ফুফুদের ইসলাম গ্রহণের 
ব্যাপারে সীরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য আছে। একমাত্র তার ইসলাম গ্রহণের ব্যাপারে 
বিশেষজ্ঞদের কোন দ্বিমত নেই । ইবন সা’দ আরওয়া, ‘আতিকা ও অন্য ফুফুদের ইসলাম 
গ্রহণের কথা বলেছেন। তবে সত্য এই যে, একমাত্র সাফিয়্যা ছাড়া অন্যরা ইসলাম গ্রহণ 
করেননি। ইবনুল আছীর একথাই বলেছেন।৪ তার হিজরাত সম্পর্কে শুধু এতটুকু জানা 
যায় যে, RN RT TA RRO RN TN 
বলেছেন: ৫ 

.4১2১০৷ এ! ১১১, ‘তিনি মদীনায় হিজরাত করেন’ 
হযরত ‘আয়িশা (রা) বলেন, মঙ্ধায় যখন রাসূলুল্লাহর (সা) নিকট এ আয়াত 


6৮75891 ৩57422 :):51) ৬ নাযিল হয় তখন তিনি দাড়িয়ে এভাবে সম্বোধন করেন :' 


উসুদুল গাবা-৫/৪৯২; আল-ইসাবা-৪/৩৪৮ 
তাহজীবুল আসমা’ ওয়াল লুগাত-১/৩৪৯ 
তাবাকাত-৮/৪২ 
উসুদুল গাবা-৫/৪৯২; ভাহজীবুল আসমা’ ওয়াললুগাত-১/৩৪৯, 
তাবাকাত-৮ 
সূরা আশ-শু'আরা’-২১৪ 
সিয়ারু আলাম আন-নুবালা-২/২৭১ 


http://islamiboi.wordpress.com 


LEP RDOGOHUY 


Contents . 
আসহাবে রাসূলের জীবনকথা ৮৭ 


ASTRA Sa হে সাফিয়্যা বিন্ত ‘আবদিল মুত্তালিব, হে ‘আবদুল 
মুত্তালিবের বংশধরেরা, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কিছুই করতে পারবো 
না। তোমরা আমার ধন-সম্পদ থেকে যা-খুশি চাইতে পার 
ভিনি কয়েকটি জিহাদে অংশযহণ করেন। উহুদ যুদ্ধে ভার সাহস ও দৃঢ়তা বিস্ময়কর 
দৃষ্টান্তে পরিণত হয়ে আছে। 
'_ খন্দক, মতান্তরে উহুদ যুদ্ধের সময় রাসূল (সা) মুসলিম মহিলাদেরকে কবি হাস্সান ইবন 
ছাবিতের (রা) ফারে' দুর্গে নিরাপত্তার জন্যে রেখে যান। এই ফারে' দুর্গকে ‘উতুম’ দুর্গও 
বলা হতো । তাদের সাথে হযরত হাস্সানও ছিলেন। এই মহিলাদের মধ্যে হযরত 
সাফিয়্যাও ছিলেন। একদিন এক ইহুদীকে তিনি দুর্গের আশে-পাশে ঘুর ঘুর করতে 
দেখলেন । তিনি প্রমাদ গুণলেন, যদি সে মহিলাদের অবস্থান জেনে যায় ভীষণ বিপদ 
আসতে পারে। কারণ, রাসূল (সা) তার বাহিনীসহ তখন জিহাদের ময়দানে অবস্থান 
করছেন। হযরত সাফিয়্যা (রা) বিপদের ভয়াবহতা উপলব্ধি করে হাস্সানকে বললেন, 
এই ইহুদীকে হত্যা কর। তা না হলে সে আমাদের অবস্থানের কথা অন্য ইহুদীদেরকে 
' জানিয়ে দেবে। হাস্সান (রা) বললেন, আপনার জানা আছে, আমার নিকট এর কোন 
প্রতিকার নেই । আমার মধ্যে যদি সেই সাহস থাকতো তাহলে আমি রাসূলুল্লাহর (সা) 
সাথেই থাকতাম ৷ সাফিয়্যা তখন নিজেই তীাবুর একটি খুঁটি হাতে নিয়ে ইহুদীর উপর ' 
ঝাপিয়ে পড়ে তাকে হত্যা করেন। তারপর হাস্সানকে (রা) বলেন, যাও, এবার তার 
সঙ্গের জিনিসগুলি নিয়ে এসো । যেহেতু আমি নারী, আর সে পুরুষ, তাই একাজটি 
আমার দ্বারা হবে না। এ কাজটি তোমাকে করতে হবে। হাস্সান বললেন, এঁ জিনিসের 
প্রয়োজন নেই ।৮ 
অন্য একটি বর্ণনায় এসেছে। সাফিয়্যা (রা) লোকটিকে হত্যার পর মাথাটি কেটে এনে 
হাস্সানকে বলেন, ধর, এটা দুর্গের নীচে ইহুদীদের মধ্যে ফেলে এসো । তিনি বললেন: এ 
আমার কাজ নয়। অতঃপর সাফিয়্যা নিজেই মাথাটি ইহুদীদের মধ্যে ছুঁড়ে মারেন। আর 
ভয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীকালে সাফিয়্যা (রা) বলতেন : 


2) SG Bll Jol bl 


- ‘আমিই পথ্ৃথম মহিলা যে একজন পুরুষকে হত্যা করেছে।’ একথা উরওয়া 
' বৰ্ণনা করেছেন।৯ 

উহুদ যুদ্ধ হয় খন্দক যুদ্ধের পূর্বে । এই উহুদ যুদ্ধেও হযরত সাফিয়্যা অংশগ্রহণ করেন 
EST nC RACE HET 
কুরাইশ বাহিনীর আক্রমণে বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পালাতে থাকে। তখন মূলত এক 
RE TU CO ROT (SEED ETT 


৮. তাবাকাত- CE কান্যুল ‘উন্মাল-৭/৯৯; সীরাতু ইবন হিশাম-২/২২৮; আল-আগানী- 8/১৬৪; 
আল-বিদায়া-৪/১০৮, 
৯. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৭০, ৫২২; তাহজীবুল কামাল- ৬/২৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


৮৮ আসহাবে রাসূলের জীবনকথা 


রণক্ষেত্র থেকে পলায়নপর সৈনিকদের যাকে সামনে পাচ্ছিলেন, পিটাচ্ছিলেন, আর 
উত্তেজিত কণ্ঠে বলছিলেন- তোমরা রাসূলুল্লাহকে (সা) ফেলে পালাচ্ছো? এ অবস্থায় তিনি : 
রাসূলুল্লাহর (সা) দৃষ্টিতে পড়েন । রাসূল (সা) যুবাইরকে বলেন, তিনি যেন হামযার লাশ .. 
দেখতে না পান। কারণ, কুরায়শরা লাশের সাথে অমানবিক আচরণ করে। কেটে-কুটে 
তারা লাশ বিকৃত করে ফেলে । ভাইয়ের লাশের এমন বিভৎস অবস্থা দেখে তিনি ধৈর্যহারা 
হয়ে পড়তে পারেন, এমন চিন্তা করেই রাসূল (সা) যুবাইরকে এমন নির্দেশ দেন। 
রাসূলুল্লাহর (সা) নির্দেশ মত যুবাইর (রা) মার নিকট এসে বলেন, মা, রাসূল (সা) 
আপনাকে ফিরে যাবার জন্য বলছেন। জবাবে তিনি বলেন, আমি জেনেছি, আমার 
ভাইয়ের লাশ বিকৃত করে ফেলা হয়েছে। আল্লাহ জানেন, আমার ভাইয়ের লাশের সাথে 
এমন আচরণ আমার মোটেও পছন্দ নয়, তবুও আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো। 
ইন্শাআল্লাহ নিজেকে নিয়ন্ত্রণে রাখবো মায়ের এসব কথা যুবাইর (রা) রাসূলকে (সা) 
জানালেন । তারপর তিনি সাফিয়্যাকে (রা) ভাইয়ের লাশের কাছে যাবার অনুমতি দান 
করেন। হযরত সাফিয়্যা ভাইয়ের লাশের নিকট যান এবং দেহের টুকরো টুকরো 
অংশগুলি দেখেন। নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন । মুখে শুধু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না 
ইলাইহি রাজিউন) উচ্চারণ করে তীর মাগফিরাত কামনা করে দু'আ করতে থাকেন। 
লি ডক গার থয হার হং হলহান ত তথি দাজহ্র তক 
দান করেন।০ 
রাসূল (সা) সেদিন বলেছিলেন, যদি সাফিয়্যার কষ্ট না হতো এবং আমার পরে এটা 
একটা রীতিতে পরিণত হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে হামযার লাশ এভাবে ময়দানে 
ফেলে রাখতাম । পশু-পাখীতে খেয়ে ফেলতো >? 
হযরত সাফিয়্যার (রা) জীবিকার জন্যে রাসূল (সা) খাইবার বিজয়ের পর সেখানে উৎপাদিত 
ফসল থেকে বাৎসরিক চল্লিশ ওয়াসক শস্য নির্ধারণ করে দেন।১২ 
হযরত 'উমারের (রা) খিলাফতকালে হিজরী ২০ সনে ৭৩ (তিয়াত্তর) বছর বয়সে 
মদীনায় ইনতিকাল করেন। বাকী‘ গোরস্তানে মুগীরা ইবন শুবার আঙ্গিনায় অজুখানার 
পাশে তাঁকে দাফন করা হয়। অনেকে বলেছেন, ত চাহ সততা যব 
হাদীছ বৰ্ণিত হয়েছে।১৩ কিন্তু একথা সঠিক নয়। 
কাব্য প্রতিভা 
Mant J EC WEEE IE PEE TR 
একজন সুভাষিণী মহিলা । জিহাদ ও অন্যান্য সৎকর্মের অঙ্গনে তিনি যেমন চমক সৃষ্টি 
করেন, তেমনি শুদ্ধ ও সাবলীল ভাষার জন্যেও খ্যাতি অর্জন করেন। আরবী ভাষাকে বেশ 
ভালো মই আয়ে আলেন। ওঁর মুখ থেকে অবাধ গতিতে কবিতার ক বের হতো। 
১০. তাবাকাত-৮/৪২; উসুদুল গাবা-৫/৪৯২, 


১১. সীরাতু ইবন হিশাম-২/৯৫, 
১২. তাবাকাত-৮/৪১, 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৮৯ 


সেই সব শ্লোক হতো চমৎকার ভাব বিশিষ্ট প্রা্জল ও সাবলীল; কোমল, সত্য ও সঠিক 
আবেগ-অনুভূতি এবং চমৎকার বীরত্ব ও সাহসি'কতায় পরিপূর্ণ । বর্ণিত হয়েছে, তিনি যখন 
তীর ছোট্ট শিশু সন্তান আয-যুবায়রকে কোলে নিয়ে দোলাতেন তখন তার মুখ থেকে 
বীরত্ব ব্যাঞ্জক কবিতার শ্লোক অবাধে বের হতে থাকতো ২8 

ইতিহাস ও সীরাতের (চরিত অভিধান) গ্রন্থসমূহে হযরত'সাফিয়্যা (রা)-এর যে সকল 
কবিতা সংরক্ষিত দেখা যায় তাতে তিনি যে আরবের একজন বড় মহিলা কবি ছিলেন 
তাতে কোন সন্দেহ নেই । বিশেষতঃ মরসিয়া রচনায় তার সাফল্য লক্ষ্য করার মত। এ 
কারণে অনেকে তাকে ০১২১১ :.০৯ বা 'কুরায়শ বংশের খানসা’ অভিধায় ভূষিত 
করেন ।”৫ 

আল্লামা সুযৃতী ‘আদ-দুররুল মানছুর' গহে বলেছেন: [0 : 

‘তিনি একজন বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী কবি ছিলেন। কথা, কর্মে, সন্মান-মর্যাদা ও বং 
গৌরবে তিনি গোটা আরববাসীর নিকট বিশেষ বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন৷! 
আবদুল মুত্তালিবের মৃত্যুর পর সাফিয়্যা (রা) তার বোনদের ও বানু হাশিমের মেয়েদের 
সমবেত করে একটি শোক অনুষ্ঠানের মত করেন। সেই অনুষ্ঠানে অনেক মহিলা স্বরচিত 
মরসিয়া পাঠ করেন। হযরত সাফিয়্যাও একটি মরসিয়া পাঠ করেন। বিভিন্ন গুন্থে সেই 
মরসিয়াটি সংকলিত হয়েছে ।>? 
তার দুটি শ্লোক নিম্নরূপ : 


Small el ls +. 2 Sb Dy) =| 


LET ER ENE + S902 FES sie bli 
বিলাপকারিণীর আওয়াজে আমি জেগে উঠি 
অতঃপর আমার দু'গণ্ড বেয়ে এমনভাবে অশ্রু গড়িয়ে 
পড়লো যেমন ঢালু স্থান থেকে মতি গড়িয়ে পড়ে । 
রাসুলুল্লাহ (সা)-এর ইনতিকালের পর তিনি একটি শোকগীথা রচনা করেন। তার কিছু 
অংশ বিভিন্ন গুন্থে দেখা যায় । তার কয়েকটি শ্লোক এখানে তুলে ধরা হলো :১৮ 


১৩. প্রাগুক্ত-৮/৪২; তাহজীবুল আসমা’ ওয়াললুগাত-১/৩৪৯; আল-উস্শী“নাব (আল-ইসাবার পার্শ্ব 
'_ টীকা-৪/৩৪৫ 

১৪. সিয়ারু আ‘লাম আনা-নুবালা- 6 

১৫. নিসা’ মিন ‘আসরিন নুবুওয়াহ্‌-৪১৯. 

১৬. আদ-দুর্রুল মানছুর-২৬১, 

১৭. দ্রষ্টব্য : সীরাতু ইবন হিশাম-১/১৬৯-১৭৪ 

১৮. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৭১; দ্রষ্টব্য : হায়াতুস সাহাবা- ৩/৩৪৭-৩৪৮ 


১২-_ http://islamiboi.wordpress.com 


৯০ আসহাবে রাসূলের জীবনকথা 
se ls a 5 


2 PLUS 2 b> 3 


Contents 


+ agg sy S93 C4 


+ 2৯ LU sho | ~~ 
+ obi sol 43 DS 


4) 123 >) p4ly t+ bi) sal oS dy 
SFI pz ola bly + bys b> ac All ob) 
‘হে আমার চক্ষু! অশ্রু বর্ষণ ও রাত্রি জাগরণের 
ব্যাপারে বদান্যতা দেখাও । একজন সর্বোত্তম মৃত, 
হারিয়ে যাওয়া ব্যক্তির জন্যে বিলাপ কর। 


প্রচণ্ড দুঃখ- বেদনা সহকারে মুহাম্মাদ আল-মুসতাফার 
স্মরণে বিলাপ কর । যে দুঃখ-বেদনা অন্তরে মিলে 
মিশে একাকার হয়ে তাকে ঠেস দিয়ে বসানো 
রোগগ্রস্ত ব্যক্তির মত করে দিয়েছে। 


আমার জীবন আশঙ্কা দেখা দিয়েছিল- 

যখন তার সেই নির্ধারিত মৃত্যু এসে যায়, 
যা একটি মহা সন্মানিত গ্রন্থে লিপিবদ্ধ আছে। 
দয়ালু ও সর্বোত্তম পথ প্রদর্শক । 


জীবন ও মৃত্যু- সর্বাবস্থায় আল্লাহ তার প্রতি সদয় থাকুন 
এবং সেই চিরন্তন দিনে আল্লাহ তাকে দান করুন জান্নাত ৷' 


' হযরত রাসূলে কারীম (সা)-এর স্মরণে রচিত আরেকটি শোকগীথার কয়েকটি শ্রোক 


নিম্নরূপ :১৯ 
be Sb sly by 
USL OS cw pl le Jy 
Ws dS doy 5 
bel cS ol Sd ban 


Sl, oad 5 oli> lls 


১৯. শা‘ইরাতুল ‘আরাব-২০২-২০৫ 


4+ bel) 55 dl dole NI 
EE: ls bls Gio Ss. 


+ AE ol dbl doy S35 


a L325 PILL dbl ce Sle 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৯১ . 


‘হে আল্লাহর রাসূল! আপনি ছিলেন আমাদের আশা-ভরসা। আপনি ছিলেন আমাদের 
সাথে সদাচরণকারী এবং ছিলেন না কঠোর । | 
আপনি ছিলেন দয়ালু, পথের দিশারী ও শিক্ষক । যে কোন বিলাপকারীর আজ আপনার 
জন্যে বিলাপ করা উচিত । 
আল্লাহর রাসূলের জন্যে আমার মা, খালা, চাচা, মামা এবং আমার জীবন ও ধন-সম্পদ 
. স্বই উৎসৰ্গ হোক । 
মানব জাতির প্রতিপালক যদি আমাদের নবীকে চিরকাল বাচিয়ে রাখতেন, আম্রা 
সৌভাগ্যবান হতাম । কিন্তু তাঁর সিদ্ধান্ত তো পূর্বেই হয়ে আছে। 
আপনার সম্মানে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম বর্ষিত হোক! আর সস্তষ্টচিত্তে 
আপনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করুন ৷' 
উহুদ যুদ্ধে যখন মুসলিম সৈনিকরা বিপর্যস্ত. অবস্থায় রাসূল (সা) থেকে. দূরে ছিটকে পড়ে 
তখন হযরত সাফিয়্যা যে সাহসের পরিচয় দেন তা পূর্বেই আলোচনা করেছি। সে সময় 
তিনি হামযার (রা) স্মরণে একটি কবিতাও রচনা করেন। তাতে একটি চিত্র তুলে ধরেন 
তার একটি বয়েত নিম্নরূপ :২০ 

es OS aad 95 লা ex dle sl bye ol 


‘আজ আপনার উপর এমন একটি দিন এসেছে- যে দিনের সূর্য অন্ধকার হয়ে গেছে, 
অথচ তা ছিল আলোকোঙ্জ্বূল ৷’ 


২০. আল-ইসাবা-৪/৩৪৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু আয়মান বারাকা (রা) 
রাসূলুল্লাহর (সা) আযাদকৃত দাসী উন্মু আয়মান। ভার ভালো নাম “বারাকা’ ৷ হাবশী 
' কন্যা । পিতার নাম সা‘লাবা ইবন ‘আমর । রাসুলুল্লাহর (সা) সন্মানিত পিতা ‘আবদুল্লাহর, 
মতান্তরে মাতা আমিনার দাসী ছিলেন।১ উত্তরাধিকার সূত্রে রাসূল (সা) দাসী হিসেবে উম্মু 
আয়মানকে লাভ করেন । খাদীজার সাথে বিয়ের পর রাসূল (সা) তাকে দাসত্ব থেকে মুক্তি 
দেন ২ তিনি রাসূলুল্লাহর (সা) ধাত্রী ছিলেন। রাসুলুল্লাহকে (সা) কোলে-কাখে করে যীরা 
বড় করেন, তিনি তীদের একজন ।৩ রাসূলুল্লাহর (সা) সাতটি ছাগী ছিল, উন্মু আয়মান 
সেগুলো চরাতেন।8 
| রাসূলুল্লাহর (সা) বয়স যখন ছয় বছর তখন মা আমিনা তাকে সংগে করে মদীনায় যান 
স্বামীর কবর যিয়ারতের জন্য । এ সফরে সাথে ছিলেন ‘আবদুল মুত্তালিব ও 
উন্মু আয়মান ।৫ 
‘উবাইদ ইবন ‘আমর আল-খাজরাজী ইয়াছরিব থেকে মক্কায় এসে বসবাস করতে 
থাকেন । এখানে তিনি উন্মু আয়মান বারাকাকে বিয়ে করেন। তারপর সন্ত্রীক ইয়াছরিবে 
ফিরে যান। সেখানে ছেলে আয়মানের জন্ম হয়। কিছু দিন পর ‘উবাইদ মারা গেলে তিনি 
আবার মক্কায় রাসূলুল্লাহর (সা) পরিবারে ফিরে আসেন । বালাজুরী বলেন, ‘উবাইদের 
' সাথে উন্মু আয়মানের এ বিয়ে হয় জাহিলী যুগে ৷ রাসূলুল্লাহর (সা) সংসারে তিনি বিধবা 
অবস্থায় জীবনের অনেকগুলো দিন কাটিয়ে দেন। অতঃপর রাসূল (সা) একদিন মক্কায় 
তার সাহাবীদের বললেন : ‘তোমাদের কেউ যদি জান্নাতের অধিকারিণী কোন মহিলাকে 
বিয়ে করতে চায় সে যেন উন্মু আয়মানকে বিয়ে করে।’ অতঃপর রাসূলুল্লাহর (সা) 
' পালিত পুত্ৰ এবং. অতি প্রীতিভাজন যায়দ ইবন হারিছ তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ 
করলে রাসূল (সা) নিজেই উদ্যোগী হয়ে তার সাথে উন্মু আয়মানের বিয়ে দেন। যায়দের 
ঘরে পরবর্তীকালের বিখ্যাত সেনানায়ক উসামার জন্ম হয়। প্রথম স্বামীর ঘরের সন্তান 
আয়মানের নাম অনুসারে আরবের রীতি অনুযায়ী তিনি উন্মু আয়মান উপনাম গ্রহণ করেন 
dE রত লয়ত 557. তারা 
মুসলমান হন এবং হুনাইন যুদ্ধে শাহাদাত বরণ করেন ।১ 
উন্মু আয়মান (রা) ইসলামের প্রথম পর্বেই মুসলমান হন । যেসব ব্যক্তি হাবশা ও মদীনা 
উভয় স্থানে হিজরতের গৌরব অর্জন করেন, তিনি তাদের একজন। প্রথমে হাবশায় 


আনসাবুল আশরাফ-১/৯৬ 

সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২২৩ 

আনসাবুল আশরাফ-১/৯৬, ৪৭৬ 

. প্ৰাগুক্ত-১/৫১৩ 

. প্রাগুক্ত-১/৯৪ 

. প্রাগক্ত-১/৪৭২-৪৭৩; তাবাকাত-৮/২২৪; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২২৪ 


CP UDOGHLY 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৯৩ 


হিজরাত করেন। তারপর মক্কায় ফিরে এসে আবার স্বামী যায়দ ইবন হারিছার সাথে 
মদীনায় হিজরাত করেন।? তিনি উল্থদ ও খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদে 
সৈনিকদের পানি পান করানো ও আহতদের সেবার দায়িত্বে নিয়োজিত থাকেন ৮ 
বালাজুরী বলেন : রাসূলুল্লাহর (সা) ধাত্রী উন্মু আয়মান (রা) উহুদ যুদ্ধে আনসার 
মহিলাদের সাথে মুসলিম মুজাহিদদের পানি পান করাচ্ছিলেন। তাকে লক্ষ্য করে হিব্বান 
ইবন ‘আরাকা একটি তীর নিক্ষেপ করে। তীরটি তার কাপড়ের ঝালরে লাগে এবং তার 
দেহের কিছু অংশ বেরিয়ে পড়ে । তা দেখে তীর নিক্ষেপকারী অষ্টহাসিতে ফেটে পড়ে। 
অতঃপর রাসূল (সা) সা‘দ ইবন আবী ওয়ান্কাসের হাতে একটি তীর ধরিয়ে দিয়ে বলেন : 
এটি মার । সা'দ তীরটি ছুড়ে মারলেন এবং তা হিব্বানের গায়ে লাগে। সাথে সাথে সে 
মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। তা দেখে রাসূল (সা) এমনভাবে হেসে দেন যে 
তার দাত দেখা যায় ৯ 

আল-হারিছ ইবন হাতিব, ছা‘লাবা ইবন হাতিব, সাওয়াদ ইবন গাযিয়্যা সা'দ ইবন 
ডিছমান ও আরো কয়েক ব্যক্তি উহুদের ময়দান থেকে পালিয়ে আসেন। উম্মু আয়মান 
কা ত থা ত মক 
লক্ষ্য করে বলতে থাকেন : যাও, চরকা আছে, সুতা কাট ১০ 
হযরত উন্মু আয়মান (রা) আজীবন রাসূলুল্লাহর (সা) পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন। 
রাসূলুল্লাহর (সা) পরিবারের লোকদের সাথেই তিনি মদীনায় হিজরাত করেন।১১ ‘আলী 
ও ফাতিমার বিয়ের সময়ও আমরা উন্মু আয়মানকে (রা) সবার অগ্রভাগে দেখি রাসূল 
(সা) আদরের কন্যা ফাতিমাকে স্বামীগৃহে পাঠালেন, পরদিন সকালেই মেয়ে-জামাইকে 
দেখার জন্য ছুটে গেলেন জামাই বাড়ি । দরজায় টোকা দিলেন। বিয়ে বাড়িতে মহিলাদের 
বেশ ভিড় । রাসূলুল্লাহর (সা) উপস্থিতি টের পেয়ে সবাই বেশ সতর্ক হয়ে পড়েছে। উন্মু 
আয়মান দরজা খুলে দিলে রাসূল (সা) তাকে বললেন : আমার ভাইকে ডেকে 
দাও। উল্লেখ্য যে, জামাই ‘আলী (রা) ছিলেন রাসূলুল্লাহর (সা) চাচাতো ভাই । উন্মু 
আয়মান (রা) রাতে ‘আলীর বাড়িতেই ছিলেন। তিনি রাসুলুল্লাহকে (সা) বললেন : ইয়া 
রাসূলাল্লাহ! ‘আলীকে ভাই বলছেন কেন। সে কি আপনার মেয়ের স্বামী নয়?১২ 

হিজরী ৮ম সনে যায়নাব বিন্তু রাসূলিল্লাহর (সা) ইনতিকাল হলে অন্য মহিলাদের সাথে 
তার গোসলে অংশগ্রহণ করেন। তার পূর্বে বদর যুদ্ধের সময় রুকাইয়্যা বিন্ত 
রাসূলিল্লাহর (সা) ইনতিকাল হলে তাকেও গোসল দেন উম্মু আয়মান। আল-কালবী 
বলেন : উন্মুন মু'মিনীন খাদীজা (রা) মৃত্যুবরণ করলে তাঁকে গোসল দেন উম্মু আয়মান ও 
উন্মুল ফাদল।** 


৭. সিয়ারুস সাহাবিয়াত-১১১ 

৮. আনসাবুল আশরাফ- ১/৩২০ ৯. প্রাগুক্ত-১/৩২০ 

১০. প্রাৎুক্ত-১/৩২৬ 

"১১. আল-ইসাবা-৪/৪৫০; আল-ইসতী‘আব-৪/৪৫০; হায়াতুস সাহাবা-১/৩৬৯ 
১২. হায়াতুস সাহাব-২/৬৬৮ 

১৩. আনসাবুল আশরাফ-১/৪০০, ৪০১, ৪০৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


_ ৯৪ আসহাবে রাসূলের জীবনকথা 


হযরত রাসূলে কারীম (সা) উন্মু আয়মানকে যথেষ্ট সমাদর ও সন্মান করতেন। মাঝে 
মধ্যে মা বলেও সম্বোধন করতেন । তিনি একথাও বলতেন : ‘এই পরিবারের অবশিষ্ট 
ব্যক্তি ১৪ উন্মু আয়মান (রা) একটু সরল বুদ্ধির মানুষ ছিলেন। রাসূল (সা) তার সাথে 
মাঝে মধ্যে একটু হাসি-তামাশাও করতেন। একদিন উম্মু আয়মান (রা) রাসূলুল্লাহর (সা) 
দিন। রাসূল (সা) বললেন : আমি আপনাকে মাদী উটের বাচ্চার উপর চড়াবো। উম্মু 
আয়মান বললেন : বাচ্চা তো আমার ভার বহন করতে পারবে না। রাসূল (সা) বললেন : 
আমি আপনাকে বাচ্চার উপরই চড়াবো । আসলে রাসূল (সা) তার সাথে একটু তামাশা 
করছিলেন। হাদীছে এসেছে রাসূল (সা) অহেতুক কোন হাসি-তামাশা করতেন না। তার 
মধ্যেও সত্য নিহিত থাকতো । এক্ষেত্রেও তাই । কারণ, kL old sR 
কোন না কোন সমাদী উটেরই বাচ্চা ৷2৫ 
BAL SE EO EASES TSF SE 
না । এক ধ্বনির স্থলে অন্য ধ্বনি উচ্চারণ করে ফেলতেন। তাতে অনেক সময় অর্থের 
বিকৃতি ঘটতো । যেমন, হুনায়ন যুদ্ধের দিন তিনি রাসূলুপ্লাহর (সা) নিকট এসে 
বলতে চাইলেন, এঠা dl YS 
- আল্লাহ আপনাদের পদসমূহ সুদৃঢ় করুন। কিন্তু তিনি এর স্থলে বললেন- 
০ । ফলে অর্থ বিকৃতি ঘটলো ৷ তাই রাসূল (সা) তাঁকে বললেন: 3 
আপনি চুপ করুন । কারণ, আপনি আরবী ভাষার বর্ণধ্বনি উচ্চারণ করতে পারেন না।*১ 
আবু জা‘ফার আল-বাকির বলেছেন, একদিন উন্মু আয়মান (রা) রাসূল্লাল্লাহর (সা) নিকট 
গেলেন এবং সালাম দিতে গিয়ে উচ্চারণ করলেন এভাবে : eS DL (সালামা 
লা ‘আলাইকুম)। সেদিন থেকে রাসূল (সা) তীকে শুধু I (আসৃ-সালামু) : 
বলার অনুমতি দান করেন ।2? 
রাসুলুল্লাহ (সা) মৃত্যুবরণ করলে উন্মু আয়মান ভীষণ দুঃখ পান এবং কাদতে শুরু করেন। 
লোকেরা বললো : আপনি কাঁদছেন? জবাবে তিনি বললেন : আল্লাহর কসম, আমি 
জানতাম তিনি মৃত্যুবরণ করবেন। কিন্তু আমি এ জন্য কাদছি যে, আজ থেকে আমাদের 
নিকট আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। আনাস (রা) থেকে আরো বর্ণিত 
হয়েছে, রাসূলুল্লাহর (সা) ওফাতের পর আবু বকর (রা) ‘উমারকে (রা) বললেন 
রাসূলুল্লাহ (সা) উন্মু আয়মানের সাথে মাঝে মধ্যে যেমন দেখা করতেন, চলো যাই 
আমরাও তীর সাথে একটু দেখা করে আসি । তারা দুইজন উন্মু আয়মানের (রা) নিকট 
১৪. তাবাকাত-৮/২২৩; আল-হাকিম-৪/৬৩ 
১৫. আল-বিদায়া-৬/৪৬; আল-আদাব আল মুফরাদ লিল বুখারী- 8৪১; সিয়ারু আলাম 
__ আন-নুবালা-২/২২৫ 
১৬. তাবাকাত-৮/২২৫ 
১৭. প্রাগুক্ত; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২২৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৯৫ 


. পৌছলে তিনি.কীদতে শুরু করলেন। তারা বললেন : আপনি কাীদছেন কেন? আল্লাহর 
' নিকট যা কিছু আছে তা তার রাসূলের (সা) জন্য উত্তম । উম্মু আয়মান বললেন : আমি 
সে কথা না জেনে কাদছিনে। আমি কাদছি এ জন্য যে, আকাশ থেকে ওহী আসা বন্ধ 
হয়ে গেল। এ কথা শুনে আবু বকর ও উমার (রা) উভয়ে কাদা শুরু করলেন ।১৮ 
এমনিভাবে দ্বিতীয় খলীফা ‘উমার (রা) শাহাদাত বরণ করলে তিনি কাদতে কাদতে বলতে 
থাকেন, “আজ ইসলাম দুর্বল হয়ে গেল।”১৯ 

রাসূলুল্লাহ (সা) মদীনায় হিজরাত করে আসার পর আনসারগণ স্বতক্র্তভাবে তাদের 
অনেক খেজুর বাগান রাসূলুল্লাহর (সা) হাতে ছেড়ে দেন। পরবর্তীতে যখন মদীনার ইহুদী 
গোত্র বানু কুরায়জা ও বানু নাদীর মদীনা থেকে বিতাড়িত হয় এবং তাদের সবকিছু 
মুসলমানদের হাতে আসে তখন তিনি আনসারদের সেই বাগ-বাগিচা ফেরত দিতে আরম্ভ 
করেন। তার মধ্যে হযরত আনাসেরও (রা) কিছু ছিল। রাসূল (সা) সেই বাগান উন্মু 
আয়মানকে দিয়েছিলেন। হযরত আনাস (রা) যখন সেই বাগান ফেরত নেওয়ার জন্য উম্মু 
আয়মানের নিকট গেলেন তখন তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন। পরে রাসূল (সা) 
সেই বাগানের পরিবর্তে তাকে দশগুণ বেশী দান করেন।২০ 

রাসূলুল্লাহ (সা) একদিন উম্মু আয়মানের বাড়িতে যান। উন্মু আয়মান পান করার জন্য 
শরবত পেশ করেন । রাসূল (সা) রোযা অবস্থায় ছিলেন। এ কারণে পান করতে ইতস্তত: 
করেন. এতে উম্মু আয়মান খুব অসন্তুষ্টি প্রকাশ করেন।২১ সম্ভবত তিনি রাসূলুল্লাহর (সা) 
রোযার কথা জানতেন না। আর সে কথা প্রকাশ করা রাসুলুল্লাহ (সা) জরুরী কোন বিষয় 
বলেও মনে করেননি । 

হযরত উন্মু আয়মান (রা) রাসূল্লান্াহর (সা) হাদীছও বর্ণনা করেছেন। তাঁর সুত্রে পীচটি 
হাদীছ বর্ণিত পাওয়া যায়।২২ তার সূত্রে যীরা হাদীছ বর্ণনা করেছেন তাদের মধ্যে আনাস 
ইবন মালিক, হান্শ ইবন ‘আবদিন্ধাহ সান‘আনী এবং আবু ইয়াষীদ বিশেষ 
উল্লেখযোগ্য ।২৩ 

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, ET ETRE 1 RE EE 
উসামা- এই দুই ছেলে ছিল। তারা দুইজনই সাহাবী ছিলেন। উসামা অতি মর্যাদাবান 
সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর (সা) অতি স্েহের পাত্র ছিলেন। আয়মানের এক ছেলে 
কয়ে খুব তাড়াতাড়ি নামায শেষ করেন। পাশে হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) বসা 


১৮. সাহীহ মুসলিম; ফাদায়িলস সাহাবা (২৪৫৪); ইবন মাজা: আল-জানায়িয (১৬৩৫); কান্য আল- 
_ উিম্মাল-৪/৪৮; আল-বিদায়া-৫/২৭৪ 
* ১৯. সিয়ারু আলাম আন-নুবালা-২/২২৭ 
২০. সহীহ আল-বুখারী; আল-মাগাযী-৭/৩১৬; মুসলিম; লযহা হজম: ২/৩৪১ 
২১. মুসলিম-২/৩৪১ 
২২. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২২৭ 
২৩. সাহাবিয়াত-২০০ 


“_http:/lislamiboi.wordpress.com 


Contents 


৯৬ আসহাবে রাসূলের জীবনকথা 


ছিলেন। তিনি ইবন আয়মানকে (রা) ডেকে জিজ্ঞেস করেন, তুমি কি মনে করেছো যে, 
তোমার নামায হয়েছে? তোমার নামায হয়নি। যাও, আবার পড়। ইবন আয়মান চলে 
যাওয়ার পর ইবন ‘উমার (রা) লোকদের নিকট জিজ্ঞেস বরেন, এ লোকটি কে? লোকেরা 
'' বললো : হাজ্জাজ ইবন আয়মান- OC TO 
. করেন: রাসুলুল্লাহ (সা) তাকে দেখলে আদর করতেন ।২৪ | 
J খলীফা হযরত ‘উছমানের (রা) খিলাফতকালে হযরত উন্মু আয়মান (রা) ইনভিকাল 
করেন। আর ইবনুল আছীর যে বলেছেন, গৰল (0 চয় 
ছয় মাস পরে ইনতিকাল করেছেন, তা সঠিক নয় ২৫ 
উন্মু আয়মানের (রা) সাথে সম্পর্কিত একটি অলৌকিক ঘটনার কথা বিভিন্ন সীরাত গ্রন্থে 
বর্নিত হয়েছে। যেমন, তিনি যখন হিজরাত করছিলেন তখন পথিমধ্যে এক স্থানে সন্ধ্যা 
হলো এবং তিনি পিপাসায় কাতর হয়ে পড়লেন। ধারে কাছে কোথাও পানি ছিল না। 
এমন সময় আকাশ থেকে সাদা রশিতে ঝোলানো এক বালতি পানি তার সামনে এসে 
দাড়ালো । তিনি পেট ভরে সেই পানি পান করলেন। ফল এই দাড়ায় যে, তিনি জীবনে 
আর কখনো পিপাসায় কাতর হননি ৷ তিনি বলতেন, Ed le CS LL nl 
আমার পিপাসা হয়না ২৬ 
Min NE PACH NECN ES EEE ER EE TET SRE 
উদ্দেশ্যে মদীনায় রাসূলুল্লাহর (সা) নিকট এলো। এ দলটির মধ্যে জাহ্‌জাহ্‌ আল 
গিফারীও ছিলেন। তারা মসজিদে রাসূলুল্লাহর (সা) সাথে নামায আদায় করলেন । নামাযে 
সালাম ফেরানোর পর রাসূল (সা) ঘোষণা দিলেন : মুসন্লীদের প্রত্যেকেই তার পাশের 
অতিথিকে সাথে করে নিয়ে যাবে। জাহ্‌জাহ্‌ আল-গিফারী বলেন : সবাই চলে গেল। 
মসজিদে কেবল আমি ও রাসুলুল্লাহ (সা) থেকে গেলাম । আমি ছিলাম একজন দীর্ঘদেহী 
মোটা মানুষ । রাসূল (সা) আমাকে সংগে করে তার ঘরে নিয়ে গেলেন। তারপর আমার 
জন্যে একটি ছাগীর দুধ দুইয়ে আনলেন। আমি তা এক চুমুকে শেষ করে ফেললাম । 
তারপর হাঁড়িতে রানা করা খাবার আনলেন, তাও সাবাড় করে ফেললাম । এভাবে আমি 
একের পর এক সাতটি ছাগীর দুধ শেষ করে ফেললাম । এ অবস্থা দেখে উন্মু আয়মান 
(রা) মন্তব্য করলেন : আজ রাতে যে ব্যক্তি রাসূলুল্লাহকে (সা) অভুক্ত রাখলো, আল্লাহ 
যেন তাকে অভুক্ত রাখেন । রাসূলুল্লাহ (সা) বললেন : উন্মু আয়মান, চুপ করুন। সে তার 
রিযিক খেয়েছে। আর আমাদের রিযিক আল্লাহর দায়িত্বে । 
Ce EE; SOF ANE SPE CURE MEP + HONG OE AEE 
বলতে লাগলো। জাহ্‌জাহ্‌ও তার অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। দিন কেটে গেল। 
তারা রাসূলুল্লাহর (সা) সাথে মাগরিবের নামায আদায় করলেন। আগের দিনের মত 


২৪. তাবাকাত-৮/২২৫; সিয়ারু আলাম আন-নুবালা-২/২২৬ 
২৫. তাবাকাত-৮/২২৭; সাহাবিয়াত-২০০ 
২৬. তাবাকাত- ch হায়াতুস সাহাবা-৩/৬১৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ৯৭ 


রাসূল (সা) একই ঘোষণা দিলেন। সবাই যার যার অতিথি সংগে করে চলে গেল । 
জাহ্‌জাহ্‌ বলেন, আজো আমি ও রাসুলুল্লাহ (সা) থেকে গেলাম । আসলে আমার এ বিরাট 
বপু দেখে কেউ আমাকে নেওয়ার আগ্রহ দেখাতো না। রাসুলুল্লাহ (সা) আমাকে নিয়ে 
সরে গেলেন। তারপর একটি ছাগী দুইয়ে দুধ আনলেন । আমি পান করলাম এবং তাতেই 
পরিতৃপ্ত হলাম । আমার আজকের এ অবস্থা দেখে উন্মু আয়মান (রা) বিস্ময়ের সাথে বলে 
উঠলেন : ইয়া রাসূলাল্লাহ! এই কি আমাদের সেই মেহমান নয়? তিনি বললেন : হা, সেই 
মেহমান ৷ তবে আজ রাতে সে খেয়েছে মু'মিনের পেটে, আর গতরাতে খেয়েছিল : 
কাফিরের পেটে । কাফির খায় সাতটি পেটে, আর মু'মিন খায় একটিতে ।২৭ 

' হযরত উন্মু আয়মান (রা) রাসুল্লাল্লাহর (সা) জন্য খাবার তৈরি করতেন। একদিন তিনি 
আটা চাললেন এবং সেই চালা আটা দিয়ে রাসূলুল্লাহর (সা) জন্য রুটি তৈরি করলেন। 
রুটি দেখে রাসূল (সা) প্রশ্ন করলেন। এ কি? উন্মু আয়মান বলেন : আমাদের দেশে 
আমরা এরূপ রুটি তৈরি করে থাকি। তাই আপনাকে এরূপ রুটি খাওয়াতে চেয়েছি। 
উল্লেখ্য যে, উন্মু আয়মানের (রা) জন্মভূমি ছিল হাবশা । রাসূল (সা) বললেন : এই 
রুটিগুলো চেলে বের করা তুষির সাথে মিশিয়ে দিন। তারপর চটকিয়ে আবার আটার দলা 
La ac | 


২৭. কান্য আল-'উন্মাল-১/৯৩; আল-ইসাবা-১/২৫৩; হায়াতুস সাহাবা-২/১৯৭-১৯৮ 
২৮. আত-তারগীব ওয়াত তারহীব-৫/১৫৪; হায়াতুস সাহাবা-২/২৭৩ 


১৩ http://islamiboi.wordpress.com 


Contents 


₹ উম্মু হানী বিনৃত আবী তালিব (রা) 


' "ইতিহাসে তিনি উম্মু হানী- এ ডাকনামে প্রসিদ্ধ । আসল নাম ফাখৃতা, মতান্তরে হিন্দ। 
হযরত রাসূলে কারীমের (সা) মুহতারাম চাচা আবূ তালিব এবং মুহতারামা চাচী ফাতিমা 
বিনৃত আসাদের কন্যা । ‘আকীল, জা‘ফার, তালিব ও ‘আলীর (রা) সহোদরা ৷” তীর 
শেশব-কৈশোর জীবনের কথা SEE ee 
বর্ণনা দেখা যায়। যেমন রাসূল (সা) নবুওয়াত প্রাপ্তির পূর্বে চাচা আবূ তালিবের নিকট 
উম্মু হানীর বিয়ের পয়গাম পাঠান। একই সংগে হুবায়রা ইবন ‘আমর ইবন ‘আয়িষ 
আল-মাখষূমীও পাঠান। চাচা হুবায়রার প্রস্তাব গ্রহণ করে উম্মু হানীকে তার সাথে বিয়ে 
দেন। নবী (সা) বললেন : চাচা! আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার 
' বিয়ে দিলেন? চাচা বললেন : ভাতিজা! ৷ দয দত যাতে রেবাহক লর্ড করেছে 
সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে।* এতটুকু বর্ণনা । এর অতিরিক্ত কোন 
কথা কোন বর্ণনায় পাওয়া যায় না। তবে হুবায়রা bla Lad 
হয়েছিল, সে কথা বিভিন্নভাবে জানা যায় ।"* 
উম্মু হানী কখন ইসলাম গ্রহণ করেন সে ব্যাপারে বিভিন্ন বর্ণনার মধ্যে একটু ভিন্নতা 
দেখা যায় । ইমাম আয-যাহাবী বলেন :* 

A ps2 culls Ul 
‘তার ইসলাম গ্রহণ বিলম্বে হয়। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন!” 
তবে রাসূলুল্লাহর (সা) মি‘রাজ সম্পর্কিত যে সকল বর্ণনা পাওয়া যায় তারমধ্যে উম্মু 
হানীর (রা) একটি বর্ণনাও বিভিন্ন খন্থে দেখা যায়। তাতে বুঝা যায় রাসূলুল্লাহর (সা) 
মিরাজ উম্মু হানীর ঘর থেকে হয়েছিল এবং তিনি তখন একজন মুসলমান । আর এটা 
হিজরাতের পূর্বের ঘটনা । তিনি বলেন : রাসূলুল্লাহর (সা) ইসরা’ (মক্কা থেকে বাইতুল 
মাকদাসে রাত্রিকালীন ভ্রমণ) আমার ঘর থেকেই হয়। সে রাতে তিনি ‘ঈশার নামায 
আদায় করে আমার ঘরে ঘুমান । আমরাও ঘুমিয়ে পড়ি । ফজরের অব্যবহিত পূর্বে তিনি 
আমাদের ঘুম থেকে জাগান। তারপর তিনি ফজরের নামায পড়েন এবং আমরাও তীর 
সাথে নামায পড়ি। তারপর তিনি বলেন : উম্মু হানী! তুমি দেখেছিলে, গতরাতে আমি 
এই উপত্যকায় ‘ঈশার নামায আদায় করেছিলাম ৷ তারপর আমি বাইতুল মাকদাসে যাই 
এবং সেখানে নামায আদায় করি। আঁর এখন আমি ফজরের নামায তোমাদের সাথে 


১. সীরাতু ইবন হিশাম, ২/৪২০; আ‘লাম আন-নিসা’, ৪/১৪ আল-ইসতী‘আব, ২/৭৭২ 
২. আলাম আন-নিসা-৪/১৪ 
৩. উসুদুল গাবা-৫/৬২৪ 
8. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আদায় করলাম, যা তোমরা দেখতে পেলে। তারপর তিনি বাইরে যাবার জন্য উঠে 
দাড়ালেন। আমি তার চাদরের এক কোনা টেনে ধরলাম । ফলে তার পেটের একাং 

বেরিয়ে যায়। তখন তা মিসরীয় কিবতী ভাঁজ করা কাতান বস্তরের মত দেখাচ্ছিল। আমি 
বললাম : “হে আল্লাহর নবী! একথা আর কাউকে বলবেন না । এমন কথা তারা বিশ্বাস 
করবে না এবং তারা আপনাকে কষ্ট দিবে। বললেন : আল্লাহর কসম! একথা আমি 
তাদেরকে বলবই । 


আমি আমার হাবশী দাসীকে বললাম : TE ERE CR 
শোন তিনি EEE LOTTE 1 A: Math 
গেলেন এবং মানুষকে ইসরার কথা বললেন । লোকেরা শুনে তো বিস্ময়ে হতবাক! তারা 
বললো : মুহাম্মাদ! তোমার এ দাবীর সপক্ষে প্রমাণ কি? আমরা তো এমন কথা আর 
কখনো শুনিনি । বললেন : আমি অমুক উপত্যকায় অমুক গোত্রের একটি কাফেলার পাশ 
দিয়ে গিয়েছি। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল, আমি সে উটের সন্ধান দিয়েছি। 
আমি তখন শাম অভিমুখী ছিলাম। তারপর আমি “দাজনান”- এ অমুক গোত্রের 
কাফেলাকে পেয়েছি। আমি যখন তাদের অতিক্রম করি তখন তারা ঘুমিয়ে । তাদের 
একটি পানির পাত্র কিছু দিয়ে ঢাকা ছিল। আমি পাত্র থেকে পানি পান করে ঢাকনা দিয়ে 
ঢেকে রেখেছি। আমার এ দাবীর প্রমাণ হলো এখন সেই কাফেলা বায়দা থেকে 
' তান'‘ঈমের বাকের পথে আছে । যার অগ্রভাগে রয়েছে একটি ধূসর বর্ণের উট । লোকেরা 
সংগে সংগে তান'ঈমের দিকে ছুটে গেল এবং তাদেরকে দেখতে পেল । তারা তাদেরকে 
পাত্রে ঢাকা দেওয়া পানির কথা বললো, তারা তার সত্যতা স্বীকার করলো । আর যে 
কাফেলার উট হারিয়ে গিয়েছিল তারা মক্কায় ফিরে এলে তাদেরকে জিজ্ঞেস করলে 
তারাও কথাটি সত্য বলে স্বীকার করলো। 

মক্কা বিজয়ের দিন উম্মু হানীকে ইতিহাসের দৃশ্যপটে দেখা যায়। তীকে কেন্দ্র করে বেশ 
কয়েকটি ঘটনার কথা সীরাত ও ইতিহাসের গ্রস্থাবলীতে বর্ণিত হয়েছে। যেমন এদিন 
তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে 
যান।* স্ত্রী উম্মু হানীর ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা 
তিনি রচনা করেন। কবিতাটির কিছু অংশ সীরাতের বিভিন্ন গ্রন্থে দেখা যায়।' নিম্নের 
চরণগুলোতে মক্কা থেকে পালিয়ে যাবার কারণ স্ত্রীর নিকট ব্যাখ্যা করেছেন :” 


JD LN, be bly + ls Sb Sb Id 


ddA EY I ae 


সীরাতু ইবন হিশাম- ess ৪০৩; ইবন কাছীর, আস-সীরাহ্‌ আন-নাবাবিয়্যাহ্‌- টং 
৬. SL SAI ১/৩৬২ 
৭. সীরাতু ইবন হিশাম-২/৪২০; উসুদুল গাবা-৫/৬২৮; ইবন দুরাইদ, আল-ইশতিকাক- ১৫২ 
৮. আ‘লাম আন-নিসা-৪/১৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১০০ আসহাবে রাসূলের জীবনকথা 


SITIOS S40 a2) + ype nd che Ll Sl, 
‘তোমার জীবনের শপথ! আমি ভীরুতার কারণে ও হত্যার ভয়ে মুহাম্মাদ ও তীর 
. সঙ্গীদেরকে পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে আসিনি । তবে আমি নিজের বিষয়ে গভীরভাবে 
চিন্তা করেছি, তাতে বুঝেছি এ যুদ্ধে আমার তীর ও তরবারি যথেষ্ট নয় । আমি আমার 
সিদ্ধান্তে অটল থেকেছি। কিন্তু যখন আমার অবস্থান সংকীর্ণ হওয়ার ভয় করেছি তখন 
ফিরে এসেছি যেমন বাঘ তার শাবকের কাছে ফিরে আসে ৷’ 
অনেকে তার এই ফিরে আসাকে ইসলামের দিকে ফিরে আসা বলেছেন, কিন্তু তা সঠিক 
নয়। কারণ, তিনি কুফরীর উপর.অটল থেকে মৃত্যুবরণ করেন। 
এই মন্ধা বিজয়ের দিন তিনি রাসূলুল্লাহর (সা) অবস্থান স্থলে যান এবং তাঁকে গোসল 
করে চাশৃ্তের আট রাক‘আত নামায আদায় করতে দেখেন। এ দিন তিনি দু'জন 
₹ আত্মীয়কে নিজ গৃহে আশ্রয় দেন এবং সে কথা রাসূলুল্লাহকে (সা) জানালে তিনিও 
তাদের নিরাপত্তার ঘোষণা দেন। নিম্নে সেই বর্ণনাগুলো তুলে ধরা হলো। 
মন্ধা বিজয়ের দিন আল-হারিছ ইবন হিশাম উম্মু হানীর গৃহে আশ্রয় নেয়। এ সময় উম্মু 
হানীর ভাই ‘আলী (রা) সেখানে যান। তিনি আলীকে (রা) আল-হারিছের বিষয়টি 
অবহিত করেন। সঙ্গে সঙ্গে ‘আলী (রা) তাকে হত্যার উদ্দেশ্যে তরবারি হাতে তুলে 
নেন। উম্মু হানী তাকে বলেন, ভাই! আমি তাকে নিরাপত্তা দিয়েছি কিন্তু ‘আলী (রা) 
তীর কথায় কান দিলেন না। তখন উম্মু হানী ঝাপিয়ে পড়ে তীর দু'হাত শক্তভাবে মুঠ 
করে ধরে বলেন, আল্লাহর কসম! তুমি তাকে হত্যা করতে পার না । আমি তাকে আশ্রয় 
দিয়েছি। ‘আলী (রা) এক পাও 0 রত কক দক 
করতে চেষ্টা করলেন, কিন্তু সক্ষম হলেন না । 
এ সময় নবী (সা) উপস্থিত হলেন। উম্মু হানী (রা) বললেন ইয়া রাসূলাল্লাহ! আমি 
অমুককে আশ্রয় দিয়েছি, আর ‘আলী তাকে হত্যা করতে চায় । রাসূল (সা) বললেন, 
তুমি যাকে আশ্রয় দিয়েছো, আমরাও তাকে আশ্রয় দিলাম । তুমি ‘আলীর উপর রাগ করো 
না। কারণ, ‘আলী রাগ করলে আল্লাহ রাগান্বিত হন। তাকে ছেড়ে দাও । উম্মু হানী 
আলীকে ছেড়ে দেন। রাসূল (সা) বললেন : একজন নারী তোমাকে পরাভূত করেছে। 
আলী বললেন : আল্লাহর কসম! ইয়া রাসূলাল্লাহ! আমি মাটি থেকে আমার না 
পারলাম না । রাসূল (সা) হেসে দিলেন।* 
ইবন হিশাম তার সীরাতে ঘটনাটি বর্ণনা করেছেন এভাবে : উন্মু হানী বলেছেন, 
' রাসুলুল্লাহ (সা) যখন মক্কার উঁচু ভূমিতে অবতরণ করলেন তখন আমার শ্বশুরের গোত্র 
বনু মাখযুমের দুই ব্যক্তি আল-হারিছ ইবন হিশাম ও ‘আবদুল্লাহ ইবন আবী রাবী‘আ 
পালিয়ে আমার গৃহে আশ্রয় নেয়। এ সময় আমার ভাই ‘আলী এসে উপস্থিত হয় এবং 


৯. প্রাগুক্ত-৪8/১৫; মুসনাদে আহমাদ-৬/২৪২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১০১ 


তাদেরকে হত্যা করতে উদ্যত হয়। আমি দরজা বন্ধ করে মক্কার উঁচু ভূমিতে রাসূলুল্লাহর 
নিকট (সা) ছুটে গেলাম। তিনি আমাকে স্বাগত জানিয়ে বললেন : উম্মু হানী! কি 
উদ্দেশ্যে এসেছো? আমি তখন এঁ দুই ব্যক্তি ও ‘আলীর বিষয়টি তাকে অবহিত করলাম । ' 
তিনি বললেন : তুমি যাদেরকে আশ্রয় দিয়েছো আমরাও তাদেরকে আশ্রয় দিলাম । তুমি 
যাদেরকে নিরাপত্তা দিয়েছো আমরাও তাদেরকে নিরাপত্তা দিলাম । অতএব সে তাদেরকে 
হত্যা করবে না।** 
উম্মু হানী বলেছেন, আমি মঙ্ধা BEE OEE EEE 
তিনি গোসল করছেন এবং ফাতিমা কাপড় দিয়ে তাকে আড়াল করে আছেন। আমি 
সালাম দিলাম। তিনি প্রশ্ন করলেন : কে তুমি? বললাম : আবূ তালিবের মেয়ে উম্মু 
হানী। বললেন : উম্মু হানী! তোমাকে শুভেচ্ছা ও স্বাগতম! গোসল সেরে তিনি নামাযে 
দাড়ালেন। একখানা মাত্র কাপড় পরে ও গায়ে জড়িয়ে আট রাকা‘আত নামায আদায় 
করেন। তারপর আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ! আমার সহোদর ‘আলী এক ব্যক্তিকে 
হত্যা করতে উদ্যত হয়েছে যাকে আমি আশ্রয় দিয়েছি। বললেন : উম্মু হানী! তুমি যাকে 
আশ্রয় দিয়েছো আমরাও তাকে আশ্রয় দিলাম । সেটা ছিল চাশতের নামায ।** 

হযরত রাসূলে কারীমের (সা) প্রতি ছিল উম্মু হানীর (রা) দারুণ সম্মান ও শ্রদ্ধাবোধ । 
মক্কা বিজয়ের সময়কালে একদিন রাসূল (সা) তার গৃহে যান। উম্মু হানী (রা) তাকে 
শরবত পান করতে দিলে তিনি কিছু পান করে উম্মু হানীর দিকে এগিয়ে দেন। উম্মু হানী 
সেদিন নফল রোযা রেখেছিলেন। তিনি রোযা ভেঙ্গে রাসূলুল্লাহর (সা) পানকৃত অবশিষ্ট 
শরবত পান করেন। রাসূল (সা) তার এভাবে রোযা ভাঙ্গার কারণ জানতে চাইলে জবাব 
দেন : আমি আপনার মুখ লাগানো শরবত পানের সুযোগ ছেড়ে দিতে পারি না। রাসূল 
(সা) তাকে খুব ভালোবাসতেন । একবার তিনি বলেন : উম্মু হানী, মং বছ ক 9 
অত্যন্ত বরকতের জিনিস।"* 

উম্মু হানীর (রা) স্বামী হুবায়রা কুফর উপর অটল থাকে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ 
করে। উম্মু হানী ইসলাম গ্রহণের পর ইসলামের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে । 
অতঃপর রাসূল (সা) তাকে বিয়ের পয়গাম দেন। জবাবে উম্মু হানী বলেন : আল্লাহর 
কসম! আমি তো জাহিলী যুগেই আপনাকে ভালোবাসতাম । এখন ইসলামী যুগে তো সে 
ভালোবাসা আরো গভীর হয়েছে। তবে আমি এখন একজন বিপদগ্রস্ত নারী । আমার 
অনেকগুলো ছোট ছেলে-মেয়ে আছে। আমার ভয় হয় তারা আপনাকে কষ্ট দেবে। রাসূল 
(সা) বলেন : বাহনের RRO OWS AEE TRE PO 202 


১০. সীরাতু ইবন হিশাম- ২/৪১১; হায়াতুস সাহাবা-১/১৮২; ৩/১৪৫, ১৪৬ 

১১. সহীহ বুখারী-৩/৪৩; বাবু সালাতিল ফাজরি ফিস সাফর-৬/১৯৫, ১৯৬; acid বাবু 
মানযিলিন নাবিয়্যি ইউমাল ফাতহি; সাহীহ মুসলিম (৩৩৬) বাবু সালাতিল মুসাফিরীন ওয়া 
কাসরিহা; বাবু ইসতিহবাবি সালাতিদ দুহা; আল-মুওয়াত্তা-১/১৫২; বহি ারাতিদ দুহা। 

১২. মুসনাদে আহমাদ-৬/৩৪৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১০২ আসহাবে রাসূলের জীবনকথা 


তাদের শিশুদের প্রতি সর্বাধিক মমতাময়ী এবং স্বামীদের অধিকারের ব্যাপারে অধিক 
যত্বশীলা ৷'* অপর একটি বর্ণনায় একথাও এসেছে, তিনি বলেন : ইয়া রাসূলাল্লাহ! 
" আমার কান এবং চোখ থেকেও আপনি আমার অধিক প্রিয় । স্বামীর অধিকার অনেক বড় 
জিনিস । স্বামীর দিকে মনোযোগী হলে আমার নিজের এবং আমার সন্তানদের অনেক 
কিছু ত্যাগ করতে হবে। আর সন্তানদের দিকে মনোযোগ দিলে স্বামীর অধিকার ক্ষুণ 
হবে। তার একথা শুনে রাসূল (সা) বলেন : উটের পিঠে আরোহণকারিণীদের মধ্যে 
কুরাইশ রমণীরা সর্বোত্তম । তারা তাদের শিশু সন্তানদের প্রতি যেমন অধিক মমতাময়ী 
তেমনি স্বামীর অধিকারের প্রতিও বেশী যত্বশীলা। এরপর রাসূল (সা) বিষয়টি নিয়ে আর 
উচ্চ-বাচ্চ করেননি ।** 

একবার উম্মু হানী (রা) রাসূলুল্লাহর (সা) নিকট আরজ করেন: EEE TY 
' আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে করতে পারি। তিনি তাঁকে একটি দু'আ শিখিয়ে 
দেন।* 


₹ উন্মু হানী বৰ্ণনা করেছেন, আশ্মার ইবন ইয়াসির, ভার পিতা ইয়াসির, ভাইবার 
ইবন ইয়াসির এবং মা সুমাইয়্যাকে আল্লাহর রাস্তায় থাকার কারণে শাস্তি দেওয়া হতো । 
একদিন তাদের পাশ দিয়ে রাসূল (সা) যাওয়ার সময় বলেন : ওহে ইয়াসিরের পরিবার! 
তোমরা ধৈর্যধারণ কর । তোমাদের ঠিকানা হল জান্নাত । অতঃপর নির্যাতনে ইয়াসির 
মৃত্যুবরণ করেন। সুমাইয়্যা আবূ জাহলকে কঠোর ভাষায় গালমন্দ করেন। আবূ জাহল 
তার EC NO RE 
করলে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন ।”* 


এমনিভাবে উম্মু হানী (রা) রাসূলুল্লাহকে (সা) যেমন দেখেছিলেন তার একটি সংক্ষিপ 
বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহর (সা) দাতের চেয়ে সুন্দর দাত আর কারো 
দেখিনি। রাসূলুল্লাহর (সা) পেট দেখে ভাজ করা কাগজের কথা মনে হতো । মঙ্কা 
বিজয়ের দিন রাসূলুল্লাহর (সা) মাথার কেশ চারটি গুচ্ছে ভাগ করা দেখেছি ।** হযরত 
রাসূলে কারীমের (সা) ইনতিকালের পর প্রথম খলীফা আবূ বকরের (রা) নিকট নবী 
দুহিতা হে কাছিয়ার পিতার উত্তরাধিকার দাবীর SNEDEST r 
করেছেন।”” 


১৩. সীরাতু ইবন হিশাম-২/৪২০; আনসাবুল আশরাফ-১/৪৫৯ 

১৪. আল-‘ইক্‌্দ আল-ফারীদ-৬/৮৯; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৪; আনসাব- ১/8৫৯; আলাম 
আন-নিসা-৪/১৬ 

১৫. মুসনাদে আহমাদ-৬/৩৪৩ 

১৬. আনসাবুল আশরাফ-১/১৬০ 

১৭. প্রাগুক্ত-১/৩৯৩ 

১৮. প্রাগুক্ত-১/৫১৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১০৩ 


হযরত উম্মু হানী (রা) রাসূলুল্লাহর (সা) ৪৬ (ছেচন্লিশটি) হাদীছ বর্ণনা করেছেন যা 
হাদীছের বিভিন্ন এ্রস্থে সংকলিত হয়েছে। সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমে তার 
একটি হাদীছ সংকলিত রয়েছে।”* তীর সূত্রে যে সকল রাবী হাদীছ বর্ণনা করেছেন 
তাদের মধ্যে বিশেষ কয়েকজন হলেন : জা'দা, ইয়াহইয়া, হারুন, আবু মুররা, আবু 
- সালিহ, আবদুল্লাহ - ইবন ‘আয়্যাশ, আবদুল্লাহ ইবন আল হারিছ ইবন নাওফাল, ‘আবদুর 
রহমান ইবন আবী লায়লা, শা‘বী, ‘আতা, কুরাইব, মুজাহিদ, ‘উরওয়া ইবন আয-যুবায়র, 
' মুহাম্মাদ ইবন ‘উকবা প্রমুখ ।** 
Me হযরত' উন্মু হানীর (রা) মৃত্যুসন সঠিকভাবে জানা EEE NEE EET 
তাময়ীয আস-সাহাবা” গ্রন্থের বর্ণনায় জানা যায়, তিনি ‘আলীর (রা) মৃত্যুর পরও জীবিত 
ছিলেন। ইমাম আয-যাহাবী বলেন : তিনি হিজরী ৫০ (পঞ্চাশ) সনের পরেও জীবিত 
ছিলেন।** তার কয়েকজন সন্তানের নাম হলো : ‘আমর, হানী, ইউসুফ ও জা‘দা । তারা 
সকলে হযরত ‘আলীর (রা) ভাগ্নে । জা‘দাকে 0a 
নিয়োগ করেছিলেন।** 
হযরত UTE OTE EUS ET HET হৰত ররর 
তার নিকট খাবার চেয়ে খেয়েছেন এবং প্রশংসা করেছেন। একদিন রাসূল (সা) উম্মু 
হানীকে বললেন : তোমার নিকট খাবার কোন কিছু আছে কি? 
উম্মু হানী : কিছু শুকনো কুটির টুকরো ছাড়া আর কিনু নেই। আমি তা আপনার সামনে 
দিতে লজ্জা পাচ্ছি। 
রাসূল (সা) বললেন : et A a 
উম্মু হানী হাজির করলেন। রাসূল (সা) সেগুলো টুকরো টুকরো করে লবন-পানি 
মিশালেন। তারপর বললেন : কিছু তরকারি আছে? উম্মু হানী বললেন : ইয়া রাসূলাল্লাহ! 
কিছু সিরকা ছাড়া আমার কাছে আর কিছু নেই । রাসূল (সা) সিরকা আনতে বললেন । 
জ্ঞাপন করে বললেন : সিরকা অতি উত্তম তরকারি । উম্মু হানী! যে গৃহে সিরকা থাকে সে 
গৃহ অভাবী হয় না৷ 


১৯. বুখারী-৬/১৯৫, ১৯৬ : বাৰু আমাদ আল-নিসা ওয়া জাওযারিহিয় মুসলিম (৩৩৬) বাবু ইসতিহবাব ' 
| সালাতিদ দুহা 
‘২০. সিয়ারু আ‘লাম আন-নুবালা- ২/৩১২; আ'লাম আন-নিসা-৪/১৬ 
২১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৩ 
২২. প্রাগুক্ত-২/৩১২, ৩১৩; সাহাবিয়াত-২২৯ 
২৩. EU TONTE নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৩৯৮ 


http: flisiamiboi. wordpress.com 


Contents 


হালীমা আস-সা‘দিয়্যা (রা) 


' জাহিলী যুগে অভিজাত আরবদের মধ্যে এ প্রথা ও রীতি প্রচলিত ছিল যে, তাদের কোন 
সন্তান জন্মখহণ করলে তারা ভিন্ন গোত্রের কোন ধাত্রীর হাতে তুলে দিত । তারা মনে 
করতো, এতে সন্তানের মধ্যে আভিজাত্য ও ভাষার বিশুদ্ধতা সৃষ্টি হয়। মক্কার অভিজাত 
বেদুঈন ধাত্রীদের নিকট দুধ পানের বয়সটি কাটাতো । তারা সন্তানদের জন্য স্বভাবগত 
বুদ্ধিমতী ও সুরুচির ধাত্রী নির্বাচন করতো । এ নির্বাচনের ক্ষেত্রে ধাত্রীদের উন্নত 
নৈতিকতা, সুঠাম দৈহিক কাঠামো, বিশুদ্ধ ও প্ৰাঞ্জল ভাষা, সামাজিক সম্মান ও অবস্থানের 
দিকগুলো প্রাধান্য তৰত যযাহরাত যহত ত জে ও 0010ত সক 
হতো । 

"দুগ্ধবতী EEE EEE PE ET EI ETO 
' করাবে এমন শিশুর খৌজে। সেখান থেকে পারিশ্রমিকের শর্তে শিশু সন্তান সংগ্রহ করে 
আবার. মরুভূমিতে ফিরে যেত। তারা দুধ পান করানোর সাথে সাথে শিশুদেরকে 
_বেদুঈনদের খেলাধুলা, তীবু স্থাপনের কলাকৌশল, আদব-আখলাক ও বিশুদ্ধ ভাষা শিক্ষা 
দিত । এ কারণে, নবী (সা) তীর অননুকরণীয় বিশুদ্ধ ভাষিতার প্রেক্ষাপট হিসেবে কুরাইশ 
গোত্রে জন ও বানু সা‘দে দুধ পান ও প্ৰতিপালিত হওয়ার কথা উল্লেখ করতেন” 

তিনি সাহাবীদেরকে বলতেন : ‘আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী । 
কারণ, আমি কুরাইশ গোত্রের সন্তান এবং বানু সা‘দ গোত্রে দুধ পান করে বেড়ে 
উঠেছি।’ একবার আবূ বকর সিদ্দীক (রা) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার 
চেয়ে বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী আর কাউকে দেখিনি । তিনি বললেন : এমনটি হতে আমার 
বাধা কোথায়? আমি কুরাইশ গোত্রের সন্তান এবং বানু সা‘দে দুধ পান করেছি ।* | 
আমাদের আলোচ্য হালীমা আস-সা'দিয়্যা (রা) ছিলেন বানু সা‘দ গোত্রের রাসূলুল্লাহর 
(সা) ভাগ্যবতী ধাত্রী তথা দুধ মা। তীর পরিচয় দিতে গিয়ে কবি শায়খ ইউসুফ আন- 
নাবহানী (রহ) বলেছেন :" | 


BUSall 6 < ms Ladl> + Bf x —~ls Lind ls 
ell Jal pal cowl + Wl x ol 2d ols 


ত পাশ ১/১৬৭ A 
২. ইবন কাছীর, আস-সীরাহ্‌ আন-নাবাবিয়্যা-১/১১৫; আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা- ১/১৪৬ 
৩. আন-নাবহানীর ত হা আত আয Bll EE 

গ্রন্থে উদ্ধৃত ৷ পৃ. ১১ x 


http://islamiboi.wordpress.com 


Contents 


. আসহাবে রাসূলের জীবনকথা ১০৫ 


তাকে দুধ পান করান পূর্ণ সৌভাগ্যের অধিকারিণী, গোত্রসমূহের মধ্যে উজ্জ্বল চিহ্ন 
বিশিষ্ট গোত্রের হালীমা । 


তার কী যা অ ন হার ণাকক যা যত বেশী সচ্ছল 
ব্যক্তিতে পরিণত হন। 


তিনি একজন সৌভাগ্যবতী । ভাগ্যগুণে যিনি একজন ভাগ্যবতীতে পরিণত হন ৷” 


এই ভাগ্যবতী মহিলা হলেন হালীমা বিন্ত ‘আবদিল্লাহ ইবন আল-হারিছ আস-সা‘দিয়্যা 
(রা) । রাসুলুল্লাহর (সা) ধাত্রী মাতা । তার স্বামীর নাম আল-হারিছ ইবন ‘আবদিল উষ্যা 
ইবন রিফা‘আ আস-সা‘দী। তীর সন্তানরা হলেন : ‘আবদুল্লাহ, উনাইসা ও খুযাইমা, 
মতান্তরে হুযাফা। শেষোক্তজন আশ-শায়মা নামেও পরিচিত । এঁরা সবাই আল-হারিছের 
ওঁরসজাত সন্তান এবং রাসূলুল্লাহর (সা) দুধ ভাই ও বোন। রাসূলুল্লাহ (সা) ও 
‘আবদুল্লাহ একই সাথে দুধ পান করেন। উল্লেখ্য যে, এই আল-হারিছের ডাকনাম আবূ 
যুওয়ায়িব ও আবূ কাবশা ছিল ।* 


হালীমা রাসূলুল্লাহর (সা) চাচাতো ভাই আবু সুফইয়ান ইবন আল-হারিছ ইবন ‘আবদিল 
মুত্তালিবের ধাত্রী ও দুধ মা ছিলেন। বানু সা‘দ গোত্রের এক মহিলা রাসূলুল্লাহর (সা) চাচা 
হামযা ইবন ‘আবদিল মুত্তালিবের ধাত্রী ও দুধ মা ছিলেন। রাসূলুল্লাহ (সা) যখন হালীমার 
কাছে তখন একদিন হামযার (রা) দুধ মা তীকে নিজের বুকের দুধ পান করান। এদিকে 
রাসূলুল্লাহ (সা) হালীমার নিকট যাওয়ার আগে কিছু দিন আবূ লাহাবের দাসী ছুওয়াইবার 
দুধ পান করেছিলেন। ছুওয়াইবা কিছুদিন হামযাকেও দুধ পান করিয়েছিলেন। তাই 
হামযা বানু সা‘দ ও ছুওয়াইবা দু’দিক দিয়ে রাসূলুল্লাহর (সা) দুধ ভাই ।* 

হালীমা রাসূলুল্লাহকে (সা) দুধ পান করিয়েছেন। এ কারণে তিনি দুধ পানকারিণী হিসেবে 
আরবে সর্বাধিক প্ৰসিদ্ধি অর্জন করেছেন। রাসুলুল্লাহকে (সা) তিনি দুধের শিশু হিসেবে 
যেভাবে লাভ করেন তার একটি বর্ণনা দিয়েছেন। তিনি বলেন : সে ছিল অনাবৃষ্টি ও 
দুর্ভিক্ষের বছর । আমি বানু সা‘দের আরো দশজন মহিলার সাথে সাদা রঙ্গের একটি 
দুর্বল মাদি গাধার উপর সওয়ার হয়ে দুঞ্ধপোষ্য শিশুর খৌজে বের হলাম। আমাদের 
সাথে একটা বুড়ো মাদি উটও ছিল। আল্লাহর কসম! তার ওলান থেকে এক কাত্রা দুধও 
বের হচ্ছিল না। ক্ষিদের জ্বালায় আমাদের শিশুদের কান্নাকাটির কারণে আমরা রাতে 
মোটেও ঘুমোতে পারতাম না। আমার বুকের ও আমাদের উটনীর দুধে আমার শিশু পুত্র 
‘আবদুল্লাহর পেট ভরতো না। তবে আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা করতাম । অবশেষে 
' আমরা মক্কায় পৌছলাম। আমাদের প্রত্যেকের সামনে শিশু রাসূলুল্লাহকে (সা) উপস্থাপন 
করা হলো। তিনি ইয়াতীম শিশু- একথা শোনার পর কেউ আর তাকে নিতে আগ্রহ 


8. সীরাতু ইবন হিশাম-১/১৬০ 
৫. প্রাগুক্ত; আনসাবুল আশরাফ-১/৯০-৯১ 


"৬. রিজালুন মুবাশ্শিরূন বিল জার্নাহ-১/৭, ২/১৮৯; নিসা’ নিজমিয যার হয ১১; সীরাতু 


ইবন হিশাম-১/১৬১; টীকা নং-৬ 


১৪ http://islamiboi.wordpress.com 


Contents 


- ১০৬ আসহাবে রাসূলের জীবনকথা 


' দেখালো না। কারণ, আমরা শিশুর পিতা-মাতার নিকট থেকে ভালো কিছু লাভের আশা 
করতাম । আমরা বলাবলি করতাম : শিশুটি ইয়াতীম । তার মা ও দাদা তেমন কী আর 
দিতে পারবে? এ কারণে আমরা তাকে অপসন্দ করলাম । এর মধ্যে দলের একমাত্র 
আমি ছাড়া আর সবাই স্তন্যপায়ী শিশু পেয়ে গেল । যখন আমরা আমাদের গোত্রে ফিরে 
যাবার সিদ্ধান্ত নিলাম তখন আমি আমার স্বামীকে বললাম : আল্লাহর কসম! অন্যরা 
নয়। আমি এই হাশিমী ইয়াতীম শিশুটির নিকট যাব এবং তাকেই নিয়ে ফিরবো । তিনি 
বললেন : হাঁ, তুমি তাই কর । হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য বরকত ও 
₹ সমৃদ্ধি রেখেছেন। অতঃপর তার বাড়ীতে গিয়ে তাকে নিয়ে এলাম। 

অপর একটি বর্ণনায় এসেছে। হালীমা বলেন: আমি উপস্থিত হলে ‘আবদুল মুত্তালিব 
স্বাগতম জানিয়ে প্রশ্ন কলেন : তুমি কে? বললাম : : বানু সা“দের এক মহিলা । বললেন : 
তোমার নাম কি? বললাম : হালীমা । 

‘আবদুল মুত্তালিব একটু হেসে বললেন : সাবাশ! সাবাশ! সৌভাগ্য ও বুদ্ধিমত্তা । এমন 
দু'টি গুণ যার মধ্যে সে যেন সকল যুগের কল্যাণ ও চিরকালের সম্মান । আবদুল মুত্তালিব 
Er ও হালীমা > শব্দ দু'টির প্রতি ইঙ্গিত করে একথা বলেন । তিনি হালীমাকে নবীর 
(সা) জননী আমিনার ঘরে নিয়ে যান। তাঁর নিকট থেকেই হালীমা শিশু মুহান্মাদকে গহণ 
করেন। হালীমার ভাগ্য যে সুপ্রসন্ন ছিল তা সূচনাতেই বিভিন্নভাবে তিনি বুঝতে 
পেরেছিলেন। যেমন কোন কোন বর্ণনায় এসেছে, হালীমা যখন আবদুল মুত্তালিবের সাথে 
নবীর (সা) নিকট পৌছেন তখন আবদুল মুত্তালিব এক অদৃশ্য কণ্ঠে নিম্নের শ্লোকগুলোর 
আবৃত্তি শুনতে পান :* 


JS 55 PUN lane dl Ll cyl ol 
231 se 2 Lp ox iy Laladl 2k d olb 
Sls3ls oll Lc ui>U EH YS ms Lol 

Ls Cy :> > Bl Es “| al 4! PE rp 


“নিশ্চয় আমিনার ছেলে মুহাম্মাদ পরম বিশ্বস্ত, সৃষ্টি অগতের মধ্যে সবচেয়ে ভালো এবং 
ভালোদের মধ্যে উত্তম। 


হালীমা ছাড়া তাকে অন্য কেউ দুধ পান করাবে না। সে পুণ্যবানদের জন্য কতনা 
বিশ্বস্ত! 


৭. আনসার আল-আশরাফ-১/৯৩-৯৪ 
৮. প্রাগুক্ত; ইবন কাছীর, আস-সীরাহ-১/১১২-১১৩; আয-যাহাবী, তারীখ আল -ইসলাম- SG ৪৬ 
৯. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌ পৃ. -১২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১০৭ 


অশ্লীল দোষ-ক্ৰটি থেকে সে মুক্ত এবং যাবতীয় পাপ ও পঙ্ধিলতা থেকে পরিচ্ছন্ন । 
তুমি তাকে তার নিকট ছাড়া আর সম কমর হনয় কলত 
সত্তার নিকট থেকে এ আদেশ ও সিদ্ধান্ত এসেছে ।” 


নবীকে (সা) গ্রহণের সাথে সাথে হালীমা ও তাঁর স্বামীর নিকট কল্যাণ ও সমৃদ্ধি নেমে 
এলো হালীমা শিশু মুহাম্মাদকে (সা) কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরার সাথে সাথে 
তার শুকনো বুক দুধে ভরে গেল । তিনি পেট ভরে পান করলেন । তারপর হালীমা তার 
৭ হক হম দাক 0 কলা কগয জহর 
দু’শিশুই ঘুমিয়ে পড়লো। 

হালীমা ও তীর স্বামী দু'জনই ক্ষুধা ও পিপাসায় কাতর ছিলেন। যেহেতু তীদের মাদী 
উটটির ওলান ছিল শুকনো। তীরা খাবার বা দুধ পাবেন কোথায়? কিন্তু হঠাৎ করে 
তাদের অবস্থা বদলে গেল । এ সম্পর্কে হালীমা নিজেই বলছেন : ‘আমার স্বামী আমাদের 
উষ্বীটির কাছে গিয়ে দেখলেন তার ওলানটি দুধে পূর্ণ হয়ে আছে। তিনি দুধ দুইলেন এবং 
আমরা দু'জন পেট ভরে পান করলাম, সে রাতটি আমাদের পরম সুখে কাটলো । সকালে 
স্বামী আমাকে বললেন : আল্লাহর কসম, হালীমা! জেনে রাখ, তুমি একটি কল্যাণময় 
শিশু গ্রহণ করেছো । 

আমি বললাম : আল্লাহর কসম, আমি তাই আশা করি।-তারপর আমরা আমাদের 
পল্লীতে ফেরার জন্য বের হলাম। আমি শিশু মুহাম্মাদকে (সা) নিয়ে আমার মাদী 
গাধাটির উপর উঠে বসলাম । কী আশ্চর্য! সেটি এত দ্রুত চলতে লাগলো যে আমাদের 
দলের অন্য কারো গাধা তার সাথে পেরে উঠছিল না। এক সময় আমার সঙ্গী-মহিলারা 
আমাকে বললো : যুওয়ায়িবের মেয়ে! আচ্ছা বলতো, এটা কি তোমার সেই গাধী যার 
উপর সোয়ার হয়ে তুমি গিয়েছিলে? আমি বললাম : নিশ্চয়, এটা সেই গাধী । তারা 
বললো : আল্লাহর কসম, তাহলে অন্য কোন ব্যাপার আছে।* 

কাফেলা বানু সা‘দের পল্লীতে পৌছলো। সে বছর সেখানে অভাব ও দারিদ্র্যের একটা 
ছাপ সর্বত্র বিরাজমান ছিল । হালীমা এই ইয়াতীম শিশুর বরকত ও কল্যাণ প্রত্যক্ষ করতে 
লাগলেন। সবকিছুতেই তাদের বরকত ও সমৃদ্ধি হতে লাগলো। তীর ছাগল-ভেড়া 
শুকনো চারণভূমিতে অন্যদের ছাগল-ভেড়ার সাথে চরতে যেত যখন ফিরতো তখন 
তার গুলোর ওলান দুধে পূর্ণ থাকতো, কিন্তু অন্যদের গুলো যেমন যেত তেমনই 
ফিরতো। তাই তার গোত্রের লোকেরা তাদের নিজ নিজ রাখালদেরকে বলতো : 
তোমাদের কী হয়েছে, আবু যুওয়ায়িবের মেয়ের রাখাল যেখানে তার ছাগল চরায় 
সেখানে তোমরা চরাতে পার না? কিন্তু তা করেও তারা দেখলো, ত তাতে কে লাভি হয় 
না। 


হালীমার ree CO GES EATS 


সীরাতু ইবন হিশাম-১/১৬৪; উসুদুল গাবা-৫/৪২৭; আল-বিদায়া ওয়ান নিহায়া-৩/২৫৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১০৮ আসহাবে রাসূলের জীবনকথা 


সমৃদ্ধি দেখতে পেলেন। এর ! ভিতর দিয়ে নবীর (সা) দুধ পানের সময় সীমা পূর্ণ হয়ে 
গেল। 


₹ নবী (সা) এমনভাবে বেড়ে উঠলেন যা সচরাচর অন্য শিশুদের ক্ষেত্রে দেখা যায় না। 
' হালীমা মনে করলেন, এখন তাঁকে মক্কায় তাঁর মায়ের কাছে নিয়ে যাওয়া উচিত তিনি 
এই শিশুর মধ্যে যে শুভ ও কল্যাণ এ দু’বছর প্রত্যক্ষ করেছেন তাতে স্বভাবতই তাকে 
আরো কিছু দিন ন ডের রে রর করত গহ 28 ছতত ত 
গেঁলেন। 
OT Gr SIR CHES Sn RAD যখন 
দেখলেন, তীর সন্তান এমনভাবে বেড়ে উঠেছে যেন সে চার বছরের কোন শিশু । অথচ 
তার বয়স এখনো দু'বছর অতিক্রম করেনি । হালীমা শিশুকে আরো কিছু দিন পল্লীতে 
তীর নিকট রাখার জন্য মা আমিনার নিকট আবদার জানালেন মা রাজী হলেন । হালীমা 
উৎফুল্ল চিত্তে শিশুকে নিয়ে পল্নীতে ফিরে এলেন। শিশুটিও পল্লী প্রকৃতিতে ফিরে আসতে 
পেরে দারুণ খুশী । এভাবে নবী (সা) বানু সা‘দে দ্বিতীয় বারের জন্য ফিরে এলেন । আর 
এখানেই তার বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনাটি ঘটে যখন তাঁর বয়স চার অথবা পাচ 
বছর । 
ইমাম মুসলিম তীর নিজস্ব সনদে আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেছেন। 
রাসূলুল্লাহ (সা) অন্য শিশুদের সাথে একদিন খেলছেন, এমন সময় জিবরীল (আ) তার 
কাছে আসেন । তারপর তাকে ধরে মাটিতে চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকটি ফেড়ে 
ফেলেন । তারপর তীর হখপিগুটি (কাল্ব) বের করে তার থেকে একটি রক্তপিণ্ড পৃথক 
করে বলেন : এ হলো তোমার মধ্যে শয়তানের অংশ । তারপর সেটা একটি সোনার 
গামলায় যমযমের পানি দিয়ে ধুইয়ে যথাস্থানে স্থাপন করেন। খেলার সঙ্গীরা এ দৃশ্য 
দেখে দৌড়ে তার ধাত্রী মা হালীমার কাছে যেয়ে বলে : মুহাম্মাদকে হত্যা করা হয়েছে। 
সবাই ছুটে আসে এবং তীকে বিবর্ণ অবস্থায় দেখতে পায়।”* 
এ -ভটনার এর হালীয়া শঙিত হয়ে গড়েন তিনিলরীকে লে) ভার সাযরর নিট ফিরতে 
দেন। 
ইবন ইসহাক বলেন, শিশু মুহাম্মাদকে তার মায়ের নিকট ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে 
কোন কোন আলিম আমাকে একথা বলেছেন যে, দুধ ছাড়ার বয়স হওয়ার পর দ্বিতীয় 
বার যখন হালীমা (রা) মুহাম্মাদকে নিয়ে যান তখন হাবশার কিছু খৃষ্ট ধর্মাবলম্বী লোক 
তাকে দেখে তার পরিচয় জানতে চায় এবং তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তারপর 
তারা তাকে তাদের দেশে, তাদের রাজার নিকট নিয়ে যেতে চায় । তারা বলে, এই শিশু 
ভবিষ্যতে বড় কিছু করবে । আমরা তীর মধ্যে সেসবের লক্ষণ দেখতে পাচ্ছি । হালীমা 


১১. সহীহ মুসলিম- ১/১০১-১০২; ইবন কীছর, আস-সীরাহ্‌-১/১৩; GALL ld LL 
১/১৫০; আল-বায়হাকী, দালায়িল আন-নুবুওয়াহ্‌-১/১৩৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১০৯ 
ভয় পেলেন, তারা হয়তো তাকে চুরি করে নিয়ে যেতে পারে । তাই তিনি তার মায়ের 
নিকট ফিরিয়ে দেন।** ছয় বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহে লালিত-পালিত হন। 
তারপর মা ইনতিকাল করেন। 


একটি বর্ণনা এ রকম এসেছে যে, হালীমা যখন শিঙ্ড মুহান্মাদকে (সা) শেষ বারের মত 
তার মায়ের নিকট নিয়ে আসছিলেন তখন মক্কার উঁচু ভূমিতে পৌছার পর তাকে হারিয়ে 
ফেলেন। পরে ওয়ারাকা ইবন নাওফাল ও কুরাইশ গোত্রের অন্য এক ব্যক্তি তাকে পান। 
তারা দু’জন তাকে নিয়ে ‘আবদুল মুত্তালিবের নিকট এসে বলেন : এই আপনার ছেলে। 
আমরা তাকে মন্ধার উঁচু ভূমিতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখলাম । আমরা তার 
পরিচয় জিজ্ঞেস করলে সে বলে : আমি মুহাম্মাদ ইবন ‘আবদিল্লাহ ইবন ‘আবদিল 
মুত্তালিব । তাই আপনার কাছে নিয়ে এসেছি ।”* তারপর আবদুল মুত্তালিব তাকে কাধে 
তুলে একটি কবিতা আবৃত্তি করতে করতে কাবা তাওয়াফ করেন। কবিতাটির একটি 
lial Mla 

P29 Bld G2 0 IS ns - OEE 
‘যারা পায়ের নলা ও পাতার সাহায্যে চলে, এমন প্রত্যেকের থেকে আমি তার জন্য 
মানুষের স্রষ্টা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি 
নবীকে (সা) তার নিকট ফিরিয়ে দিয়ে হালীমা তীর জনপদে ফিরে গেলেন। বহু বছর 
চলে গেল। এ দিকে নবী (সা) যুবক হলেন, বিয়ে করলেন । কিন্তু মা হালীমার স্মৃতি 
কোন দিন ভোলেননি। তার স্নেহ-মমতার কথা, লালন-পালনের কথা প্রায়ই তিনি স্ত্রী 
খাদীজার (রা) কাছে বলতেন। খাদীজার (রা) মনেও হালীমাকে একটু দেখার ইচ্ছা 
জাগতো। একবার এক অভাবের বছর তিনি আসলেন। রাসূল (সা) তাকে সসম্মানে 
বাড়ীতে রাখলেন ও সমাদর করলেন । হালীমা অনাবৃষ্টির কথা বললেন, জীব-জস্তু মারা 
যাবার কথা শোনালেন এবং তীব্র অভাবের বর্ণনা দিলেন। রাসূল (সা) তাকে সাহায্যের 
ব্যাপারে খাদীজার (রা) সাথে কথা বললেন। খাদীজা (রা) অত্যন্ত সম্মানের সাথে ভাকে 
চল্লপিশটি ছাগল এবং পানি বহন ও এদিক ওদিক যাওয়ার জন্য একটি উট দান করেন। এ 
যাত্রায় হালীমা তার পরিবারের লোকদের জন্য অনেক উপহার-উপটৌকন নিয়ে ফিরে 
যান” 
আল্লাহ তা'আলা যখন মুহাম্মাদকে (সা) মানবজাতির জন্য নবী ও রাসূল হিসেবে নির্বাচন 
করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোর নির্দেশ দিলেন তখন হালীমা ইসলাম 
গ্রহণ করেন।** ইবন হাজার “শারহুল হামযিয়্যা” খন্থে বলেন : হালীমার সৌভাগ্য এই 


১২. সীরাতু ইবন হিশাম-১/১৬৭ 

১৩. ইবন কাছীর, আস-সীরাহ্‌-১/১৫ 

‘১৪. সীরাতু ইবন হিশাম-১/১৬৭; আনসাবুল আশরাফ-১/৯৫ 

১৫. আনসাবুল আশরাফ-১/৯৫; নিসা’ মুবাশ্শারাত বিল জার্নাহ্‌-১/৩২ 
১৬. আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা-১/৩২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১১০ আসহাবে রাসূলের জীবনকথা 


যে, তিনি, তীর স্বামী ও সন্তানগণ- ‘আবদুল্লাহ, আশ-শায়মা’ ও উনাইসা- সবাই 
ইসলাম গহণ করেন। “আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা”-র লেখক বলেন : তার ইসলাম ' 
গ্রহণের ব্যাপারে বেশীর ভাগ আলিমের কোন সন্দেহ নেই । ইবন হিব্বান একটি সহীহ 
হাদীছ বর্ণনা করেছেন যা দ্বারা তার ইসলাম গ্রহণ প্রমাণিত হয়। হাফিজ মুগলাতায়-এর 
হালীমার ইসলাম গ্রহণ বিষয়ে একখানি গ্রন্থ আছে যার শিরোনাম হলো : “আত- 
তুহফাতুল জাসীমাহ্‌ ফী ইসলামি হালীমা।'* 

নবী (সা) ছিলেন কোমল মনের দয়াপ্রবণ মানুষ । নিজের আশে পাশের লোকদেরকে শুধু 
নয়, বরং নিকট ও দূরের সবাইকে ভালোবাসতেন এবং হাদিয়া-তোহফা পাঠাতেন। আর 
এর থেকে তার দুধ মা হালীমা বাদ পড়তে পারেন না । নবী (সা) সারা জীবন হালীমার 
স্নেহ-মমতার কথা মনে রেখেছেন। নবীর (সা) অন্তরের গভীরে ছিল মা হালীমার স্থান । 
তাই চন্লিশ বছরের বেশী বয়সেও তীকে “মা মা” বলে ডাকতে শোনা যায়, নিজের 
গায়ের চাদরটি খুলে বিছিয়ে তীর বসার স্থান করে দিতে দেখা যায় । শুধু তাই নয়, তার 
ভালো-মন্দ ও অভাব-অভিযোগের কথাও খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে দেখা যায়। আরো দেখা 
যায় মায়ের একান্ত অনুগত সন্তানের মত হষ্টচিত্তে হাসি মুখে তীর সাথে কথা বলতে ৷” 


কাজী ‘আয়্যাজ “আশ-শিফা” গ্রস্থে রাসূলুল্লাহর (সা) নিকট হালীমা ও তীর আত্মীয়- 
স্বজনদের স্থান বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, আবুত তুফায়ল বলেছেন : আমি 
আমার কিশোর বয়সে নবীকে (সা) “জি'রানা”* নামক স্থানে একদিন গোশত বণ্টন 
করতে দেখেছি। সে সময় এক বেদুইন মহিলা আসলেন এবং নবীর (সা) একেবারে 
কাছে চলে গেলেন। নবী (সা) নিজের চাদরটি বিছিয়ে তীকে বসতে দিলেন । মহিলাটি 
বসলেন । আমি লোকদের কাছে প্রশ্ন করলাম : এই মহিলা কে? লোকেরা বললো : ইনি 
' রাসূলুল্লাহর মা, তাকে দুধ পান করিয়েছেন।** 

‘উমার ইবন আসব-সায়িব বর্ণনা করেছেন। একদিন রাসুলুল্লাহ (সা) বসে আছেন। এমন 
সময় তীর দুধ-পিতা আসলেন তিনি নিজের এক খণ্ড কাপড়ের এক পাশ বিছিয়ে দিলেন 
এবং তিনি তার উপর বসলেন । একটু পরে রাসূলুল্লাহর (সা) দুধ ভাই আবদুল্লাহ ইবন 
আল-হারিছ আসলেন । রাসূল (সা) উঠে দাড়িয়ে তাকে সামনে বসালেন।** 

বালাযুরী বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর (সা) দুধ বোন আশ-শায়মা’ তার মা হালীমার 
সাথে তাকে কোলে নিতেন এবং তীর সাথে খেলতেন। এই আশ-শায়মা’ হুনায়ন যুদ্ধে 
মুসলিম বাহিনীর হাতে বন্দী হন। তার সাথে কঠোর আচরণ করা হয়, তখন তিনি বলেন 


১৭. নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, পৃ. ১৫ 

১৮. আল-ইসাবা-৪/২৭৪ 

১৯. “জি'‘রানা” তায়িফ ও মক্কার পথে, ত অ মা নটৰ একট সনের নম। (হী আসমা 
ওয়াল লুগাত-৩/৫৯) | 

. ২০. আলাম আন-নিসা’-১/২৯০ 

২১. তাবাকাত-১/১১৪; আল-ইসতী‘আব-৪/২৬২; আশ-শিফা-১/২৬০; উসুদুল গাবা-৫/৪২৮ 


http://islamiboi.wordpress.com 


Contents , 
আসহাবে রাসূলের জীবনকথা ১১১ 
: ওহে জনগণ! আপনারা জেনে রাখুন, আমি আপনাদের নবীর বোন । তাকে রাসূলুল্লাহর 


(সা) নিকট আনা হলে তিনি বললেন : আমি আপনার বোন । আমি আপনাকে আমার 
মায়ের সাথে কোলে নিতাম, আপনি আমাকে কামড়ে দিতেন। রাসূল (সা) তাকে চিনতে 


পারেন এবং নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দেন। তাকে একটি দাস ও একটি ' 


দাসীসহ অনেক উপহার-উপটঢৌকন দিয়ে মুক্তি দেন ।* 

হযরত হালীমার (রা) মৃত্যু সম্পর্কে শায়খ আহমাদ যীনী দাহলান বলেছেন, তিনি ইসলাম 
গ্রহণ করেন, হিজরাত করেন, মদীনায় মারা যান এবং বাকী গোরস্তানে দাফন করা হয় । 
তার কবরটি সেখানে প্রসিদ্ধ ।** তবে বালাযুরীর একটি বর্ণনায় বুঝা যায় তিনি মদীনায় 
হিজরাত করেননি এবং মক্কা বিজয়ের পূর্বে তার মৃত্যু হয়েছে। বর্ণনাটি এ রকম : মক্কা 
বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা) যখন “আবতাহ’” উপত্যকায় অবস্থান করছেন তখন তার 
নিকট হালীমার বোন তার স্বামীর বোনকে সংগে নিয়ে আসেন । তিনি রাসূলকে (সা) এক 
পাত্র পনীর ও একপাত্র ঘি উপহার দেন। রাসূল (সা) তীর নিকট হালীমার অবস্থা জানতে 
চান। তিনি তার মৃত্যুর খবর দেন। তখন রাসূলের (সা) দু’ চোখ পানিতে ভিজে যায় । 
তারপর রাসুল (সা) তীদের অবস্থা জানতে চান । তীরা অভাব ও দারিদ্র্যের কথা জানান । 
রাসূল (সা) তাকে পরিধেয় বস্তু, একটি ভারবাহী পশু ও দু’শো দিরহাম দানের নির্দেশ 
দেন। যাবার বেলায় তিনি নবীকে (সা) লক্ষ্য করে বলে যান : আপনি ছোট ও বড় উভয় 
অবস্থায় চমৎকার দায়িত্শীল ।* 

তিনি রাসূলুল্লাহ (সা) থেকে হাদীছ বর্ণনা করেছেন এবং তীর থেকে ‘আবদুল্লাহ ইবন 
জা‘ফার (রা) বর্ণনা করেছেন ।* 


২২. আনসাবুল আশরাফ-১/৯৩ 

২৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, পৃ.-১৭ 

২৪. আনসাবুল আশরাফ, পৃ. ৯১; দালায়িল আন-নুবুওয়াহ্‌-১/১৩৩ 
২৫. আল-ইসতী‘আব-৪/২৬২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আশ-শায়মা’ বিনৃত আল-হারিছ আস-সা'দিয়্যা (রা) 


আশ-শায়মা’'র আসল নাম হুযাফা, মতান্তরে জায্যামা । ডাকনাম আশ-শায়মা’ ও আশ- 
শাম্মা’। বানু সা‘দের এক বেদুঈন মহিলা ৷ তিনি তার গোত্রে কেবল ডাকনামেই প্রসিদ্ধ 
ছিলেন।’ সম্ভবত তীর দেহে অতিরিক্ত তিল থাকার কারণে তিনি এ নামে আখ্যায়িত 
হন।* উল্লেখ্য যে, মহিলা সাহাবীদের মধ্যে আশ-শায়মা’ নামে দ্বিতীয় কেউ নেই । তীর 
পিতা আল-হারিছ ইবন ‘আবদিল 'উষ্যা ইবন রিফা‘আ আসব-সা'দিয়্যা এবং মাতা 
মহানবীর (সা) দুধমাতা হযরত হালীমা আস-সা‘দিয়্যা (রা) । আশ-শায়মা’র বড় পরিচয় 
তিনি মহানবীর (সা) দুধ বোন ।* উল্লেখ্য যে, হযরত হালীমার (রা) সন্তান ‘আবদুল্লাহ, 
উনায়সা ও আশ-শায়মা’'- এ তিনজন হলেন রাসুলুল্লাহর (সা) দুধ-ভাই-বোন । আশ- 
শায়মা’ তার মা হালীমাকে শিশু মুহাম্মাদের (সা) প্রতিপালনে অনেক সাহায্য-সহযোগিতা 
করেন। 

হযরত হালীমা (রা) শিশু মুহাম্মাদকে (সা) দুই বছর দুধ পান ও লালন-পালনের পর 
মন্ধায় তার মায়ের কাছে নিয়ে আসেন । কয়েক দিন মক্কায় থাকার পর উভয় পক্ষের 
আগ্রহ ও সম্মতিতে হ্যরত হালীমা (রা) তার দুধ-সন্তান মুহাম্মাদকে (সা) নিয়ে আবার 
তার গোত্রে ফিরে যান। তখন তিনি হাঁটতে শিখেছেন, দুধ-ভাই-বোনদের সাথে খেলা 
তাদের জনপদের আশে-পাশের চারণভূমিতে ছাগল-ভেড়া চরাতো। তারা তাদের দুধ- 
ভাই শিশু মুহাম্মাদকেও (সা) মাঝে মধ্যে সঙ্গে নিয়ে যেত । এ সময় আশ-শায়মা’ তাকে 
দেখাশুনা করতেন । পথ দীর্ঘ হলে, রোদের তাপ বেশী হলে তাকে কোলে তুলে নিতেন। 
মাঝে মাঝে ছেড়ে দিয়ে হাত ধরে নিয়ে চলতেন। একটু চলার পর আবার ছোট 
ভাইটিকে বুকে তুলে নিতেন। আবার কখনো তাঁকে নিয়ে ছায়ায় বসতেন এবং দু'হাতে 
তুলে নাচাতে নাচাতে সুর করে নীচের চরণ দু’টি গাইতেন :* 


bplibdl oly > + os UU af Ul 
Pe 2 £ £ w | “ ¢ 
lll bs 42se| Sls + byw iw ol)! ~ 


3 92 lie abso 


১. আল-বায়হাকী, দালায়িল আন-নুবুওয়াহ্‌-১/১৩২ 

২. নিসা’ মিন ‘আসর আনু-নুবুওয়াহ-৩৩৭, টীকা-২ 

৩. আল-ইসাবা-৪/৩৩৫ 

8. প্রাগুক্ত, ৪/৩৩৬; আহমাদ যীনী দাহলান, আস সীরাত ত আন -নাবাবিয়্যাহ্‌-৪/৩৬৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১১৩ 


‘হে আমাদের পরোয়ারদিগার! আপনি আমাদের জন্য মুহাম্মাদকে 


বাচিয়ে রাখুন, যাতে আমরা তাকে একজন যুবক হিসেবে দেখতে পাই । 
অতঃপর আমরা তাকে এমন একজন সম্মানিত নেতা হিসেবে দেখতে পাই যে, তার প্রতি 
বিদ্বেষপোষণকারী শক্রুর মাথা নত হয়ে যাবে। 
হে আল্লাহ! আপনি তাকে চিরস্থায়ী সম্মান ও মর্যাদা দান করুন '' 
কোন কোন বর্ণনায় প্রথম শ্লোকটি এভাবে এসেছে :* 

fas 5 Fl LL 

‘হে আমাদের পরোয়ারদিগার! আমার ভাই মুহাম্মাদকে বাচিয়ে রাখুন ৷” 
কী চমৎকার দু‘আই না ছিল Hl rl NRL Lc LS Lh nL 
কবুল হয়েছিল । 
শিশু মুহাম্মাদের (সা) মধ্যে যে শুভ ও কল্যাণ বিদ্যমান ছিল আশ-শায়মা’ ও তীর 
আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছিল । মা হালীমা সবসময় তাকে নজরে নজরে রাখতেন । 
দূরে কোথাও যেতে দিতে চাইতেন না । আশ-শায়মা’ কখনো তাকে এদিক ওদিক নিয়ে 
যেতে চাইলে মা তাকে বার বার সতর্ক করে দিতেন মুহাম্মাদ (সা) যেন দৃষ্টির আড়ালে 
না যায়। এতেও তিনি নিশ্চিন্ত হতেন না। কাজের ফাকে ফাকে দৌড়ে গিয়ে দেখে 
আসতেন মুহাম্মাদ (সা) কোথায় এবং কি করছে। 
একদিন দুপুরের প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে মা হালীমা বিশ্রাম নিচ্ছেন। একটু পরেই তিনি 
টের পেলেন আশ-শায়মা’ ও মুহাম্মাদ কেউ আশে-পাশে নেই । এই প্রচণ্ড রোদে তারা 
কোথায় গেল? তিনি শঙ্কিত হয়ে পড়লেন । খুঁজতে বের হলেন। দেখলেন বাড়ীর অদূরে 
আশ-শায়মা’ টু ছিয়া ক আর এ গানটি গাইছে : 


‘এ আমার ভাই, BEET EEE PUREE IEEE ESE 
নয়। হে আল্লাহ! তুমি তাকে সমৃদ্ধি দাও ৷’ 
মা CR rR a REA SAE Ee GIA 
খেলছো? আশ-শায়মা’ বললেন : মা, আমার ভাইয়ের গায়ে রোদ লাগেনি । আমি 
দেখছি, মেঘ তার মাথার উপর ছায়া দান করছে। সে দাড়ালে মেঘ দাড়াচ্ছে, সে চললে 


৫. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৩৩৮ 


১»৫—_— http://islamiboi.wordpress.com 


Contents 


১১৪ আসহাবে রাসূলের জীবনকথা 


মেঘও চলছে। এভাবে আমরা এখানে এসেছি। অবাক দৃষ্টিতে ছেলের মুখের দিকে 
তাকিয়ে জিজ্ঞেস করলেন : 
একথা কি ঠিক? আশ-শায়মা’ বললেন ৪ আল্লাহর কসম! সত্যি। আল্লাহর কসম 
সত্যি ৷” 
হযরত রাসূলে কারীম (সা) পীচ বছর বয়স পর্যন্ত মা হালীমার সাথে বনী সা‘দের পন্নীতে 
অতিবাহিত করেন। মরুভূমিতে নির্মল আলো-বাতাসে বেড়ে ওঠার সাথে সাথে তাদের 
নির্ভেজাল বিশুদ্ধ আরবী ভাষা ও প্রকাশভঙ্গিও আয়ত্ত করেন। একথা তিনি পরবর্তী 
জীবনে অকপটে স্বীকার করতেন । তিনি বলতেন : 

I 02 nw FH 5 TAS yily CSS Ll Say Li 
‘আমি তোমাদের সকলের চেয়ে বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী, কারণ, আমি কুরাইশ বং 
সন্তান এবং বানূ সা'দে দুধ পান করে বেড়ে উঠেছি ৷’ তিনি প্রথম জীবনের এই পাঁচটি 
বছরের স্মৃতি জীবনে কোনদিন ভুলেননি। মা হালীমা, বোন আশ-শায়মা’ এবং তীদের 
পরিবারের অন্য সদস্যদের আদর-যত্ন, ও স্নেহ-ভালোবাসার কথা সারা জীবন মনে 
রেখেছেন। 
সময় গড়িয়ে চললো, MEAP Se বড় হলেন। এক সময় 
নবুওয়াত লাভ করলেন। মদীনায় হিজরাত করলেন। প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ ও দ্বন্ব- 
সংঘাতে জড়িয়ে পড়লেন । হাওয়াযিন যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হলে বানু সা‘দের 
আরো অনেক নারী-পুরুষ সদস্যের সাথে আশ-শায়মা’ও মুসলিম বাহিনীর হাতে বন্দী 
হন৷ বন্দী হওয়ার সময় তিনি মুসলিম মুজাহিদদেরকে বলেন : ‘আল্লাহর কসম! তোমরা 
জানতে পারবে যে, আমি তোমাদের নেতার দুধ-বোন ৷” কিন্তু তারা তার কথা বিশ্বাস না 
করে তাকে রাসূলুল্লাহর (সা) সামনে হাজির করে। আশ-শায়মা’ বলেন : ইয়া 
রাসূলাল্লাহ! আমি আপনার দুধ-বোন। রাসূল (সা) বললেন : তোমার দাবীর সপক্ষে 
কোন প্রমাণ বা চিহ্ন উপস্থাপন করতে পারবে? বললেন : আমি একদিন আপনাকে পিঠে 
উঠিয়েছিলাম। আপনি আমাকে কামড় দিয়েছিলেন, এই তার দাগ ।' রাসূল (সা) চিহ্নটি 
চিনতে পারলেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর তাকে বসালেন ও তার কুশল 
জিজ্ঞেস করলেন। তারপর বললেন : তুমি ইচ্ছা করলে আদর-যত্ন ও সম্মানের সাথে 
আমার নিকট থেকে যেতে পার। আবার ইচ্ছা করলে তোমার গোত্রে ফিরে যেতে পার। 
আশ-শায়মা’ বললেন : আমি আমার গোত্রে ফিরে যেতে চাই । তারপর তিনি ইসলাম 
গ্রহণ করেন এবং রাসূলুল্লাহর (সা) রিসালাতে বিশ্বাস স্থাপনের ঘোষণা দেন। রাসূল 
(সা) Wl নামের একটি দাস, aL ঠরছ যযযা 057 রক: 


৬. He CUTE ১/১৬৭, ১৬৮ 
৭. ইবন হাযাম, জামহারাতু আনসাব আল-‘আরাব-১/২৬৫ 
৮. NTO UU Ea নবীর (সা) দুধ- বোন আশ-শায়মা' মাকহুলকে 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১১৫ 


তাকে তার গোত্রে পাঠিয়ে দেন। ইবনুল কালবী বলেন, আশ-শায়মা’ একটি 
প্রতিনিধিদল নিয়ে রাসূলুল্লাহর (সা) নিকট আসেন এবং পরিচিতি হিসেবে তীর দেহে 
শিশুকালে রাসূলুল্লাহর (সা) দাতের চিহ্ন দেখান ।** 

মানবতার মহান নবী দুধ- বোন আশ-শায়মা’র প্রতিই কেবল মহানুভবতা দেখাননি, বরং 
তার ক্ষমা ও মহানুভবতা গোটা বানু সা‘দকে পরিবেষ্টন করে। উল্লেখ্য বানু সা'দ ছিল 
বিশাল হাওয়াযিন গোত্রের একটি শাখা গোত্র । হিজরী ৮ম সনে হুনাইন যুদ্ধে হাওয়াযিন 
গোত্ৰ পরাজিত হলে তাদের ধন-সম্পদ যুদ্ধলন্ধ সম্পদ হিসেবে মুসলমানদের হাতে আসে 
এবং তাদের নারী ও সন্তানদেরকে বন্দী করা হয়। তখন হাওয়াযিন গোত্রের একটি 
প্রতিনিধি দল রাসূলুল্লাহর (সা) নিকট আসে এবং তাদের আনুগত্য ও ইসলাম গ্রহণের 
ঘোষণা দেয়। এই দলে রাসূলুল্লাহর (সা) দুধ-চাচাও ছিলেন। তারা ক্ষমা ভিক্ষা চায়, 
বন্দীদের মুক্তি দাবী করে এবং তাদের জব্দকৃত ধন-সম্পদ ফেরত চায় । এই দলটির 
মুখপাত্র যুহায়র ইবন সুরাদ উঠে দাড়িয়ে ভাষণ দান করেন। তার কিছু অংশ নিম্নরূপ ৪ 


clil>s erp ES Lc cs lic, OS cw sll 03RD 8 wl cadl do) L 
sys Et Ee Sl) os Jie ls eds DUG ১3০ 
cal Lag LS el, SS Sls a> babs eal) US abd Sls cls a> 
Sl irs Ll $15 fon Bod LE SLE Ss lls ১৪০ a {> LU 

OO Sle Al ow Uyle cial 
‘হে আল্লাহর রাসূল! এই বন্দীদের মধ্যে আপনাকে লালন-পালনকারী আপনার চাচী, 
ফুফু, খালা ও কোলে-পিঠে বহনকারী LL oh Lies PBL fal 

কোলে-পিঠে করে লালন-পালন করেছি, আমাদের স্তনের দুধ পান করিয়েছি... 

আপনাকে দুগ্ধপোষ্য শিশু দেখেছি। ROHS nd ortrtO NER 
আর দেখিনি । আমি আপনাকে দুধ পান বন্ধ করা শিশু দেখেছি। আপনার চেয়ে দুধ পান 
বন্ধ করা ভালো আর কাউকে দেখিনি। তারপর দেখেছি যুবক হিসেবে । আপনার চেয়ে 
ভালো যুবক আর দেখিনি। আপনার মধ্যে শুভ ও কল্যাণ স্বভাব পূর্ণতা লাভ করেছে। 
সবকিছু সত্বেও আমরা হলাম আপনার মূল, শেকড় ও গোত্র । অতএব আমাদের প্রতি 


দয়া ও অনুগ্রহ করুন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন’ তারপর তিনি নিম্নের এই 
চরণগুলো আবৃত্তি করেন : 


এই দাসীর সাথে বিয়ে দেন। তাদের বংশ্ধারা বিদ্যমান আছে। (আল-বিদায়া ওয়ান নিহায়া- 
৪/৩৬৩, আল-ইসাবা-৩/৪৩৫; আনসাব আল-আশরাফ-১/৯৩ 
৯. উসুদুল গাবা-৫/৪৮৯; আল-বিদায়া ওয়ান-নিহায়া-৩/৩৬৩; তারীখ আত -তাবারী- ২/১৭১; আনসাব 
আল-আশরাফ-১/৯৩; আলাম আন-নিসা’-২/৩১৭ আল-আ'‘লাম-৩/১৮৪ A 
১০. আনসাব আল-আশরাফ-১/৯৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১১৬ আসহাবে রাসূলের জীবনকথা 


E5559 0925 Eyal SDB + 15 sf Bl dy ble oe 

ES POE ET EE PEE TT OE EE? 

283 gil of SBlgsl oo + EET al 

05) fix 51 Ll Sdn + Lal Sis Iie 55 UC) 

‘হে আ্লাহর রাসূল! আমাদের তি দয়া ও অনুযহ করুন। আপনি এমন এক ব্যক্তি যীর 


নিকট আমরা আশা করি ও যার অনুগ্রহের প্রতীক্ষা করি। 

আপনি সেই মহিলাদের প্রতি অনুগ্রহ করুন যাতায়ত কবে 0: হার 
বিশুদ্ধ ও স্বচ্ছ দুধে আপনার মুখ পূর্ণ হয়ে গেছে। 

আপনার সেই মায়েদেরকে ক্ষমা করুন যাদের দুখ পান করেছেন। নিশ্চয় ক্ষমার শুণটা 
খুবই প্রসিদ্ধ । 

আমরা আপনার ক্ষমার আশা করি। যখন আপনি বিজয়ী হন এবং ক্ষমা করেন তখন এই 
সৃষ্টিজঅগত তা পরিধান করে।' 

হযরত রাসূলে করীম (সা) তার এই মনোমুগ্ধকর বর্ণনা ও সুমিষ্ট কবিতা শুনার পর 
বলেন : আমার ও বানু ‘আবদিল মুত্তালিবের যা কিছু আছে তা সবই তোমাদের জন্য । 
কুরাইশরা বলে উঠলো : আমাদের যা কিছু আছে তা সবই আল্লাহ ও তার রাসূলের 
জন্য। 

আনসাররা বললো : আমাদের যা কিছু তা সবই আল্লাহ ও তার রাসূলের জন্য । 

ইবন কাছীর বলেন, এরপর রাসূল (সা) দুধ-পিতার গোত্রের সকলকে সম্মানের সাথে 
মুক্তি দেন৷” 

হযরত আশ-শায়মা'র (রা) জীবনের আর কোন কথা জানা যায় না। তিনি কখন, কোথায় 
ইন্তেকাল করেছেন তাও সম্পূর্ণ অজ্ঞাত থেকে গেছে। আয-যিরিক্‌লী হি. ৮/খবী. ৬৩০ 
সনের পর তার মৃত্যু হয়েছে এমন কথা বলেছেন ।”* 


১১. আল-বিদায়া ওয়ান নিহায়া-৪/৩৬৩, ৩৬৪; তারীখ আত-তাবারী-২/১৭৩; উযূন আল-আছার- 
২/২২৩; আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা-১/১৭০ 
১২. আল-আ‘লাম-৩/১৮৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসমা’ বিন্ত আবী বকর (রা) 

হযরত রাসূলে কারীমের (সা) জীবনকালের অন্তরঙ্গ বন্ধু, ওফাতের পর তার প্রথম 
খলীফা হযরত আবূ বকর সিদ্দীক (রা) হযরত আসম্বার (রা) পিতা । মাতা কুতাইলা 
বিনত ‘আবদিল ‘উষ্যা। এই ‘আবদুল ‘উষ্যা ছিলেন কুরায়শ বংশের একজন বিখ্যাত 
সম্মানীয় নেতা । আবু বকরের (রা) সম্মানিত পিতা আবু কুহাফা বা আবু ‘আতীক তার 
পিতামহ । ‘আবদুল্লাহ ইবন আবী বকর ত তার সহোদর ভাই ও উম্মুল মুমিনীন হযরত 
‘আয়িশা (রা) সৎ বোন। রাসূলুল্লাহর (সা) হাওয়ারী তথা বিশেষ সাহায্যকারী যুবায়র 
es ‘আওয়াম (রা) স্বামী এবং সত্য ও ন্যায়ের পথে শহীদ হযরত ‘আবদুল্লাহ ইবন 
যুবায়র (রা) তার পুত্র। হিজরাতের ২৭ (সাতাশ) বছর পূর্বে মক্কায় জন্মগৃহণ করেন। 
তখন তাঁর পিতা হযরত আবু বকর সিদ্দীকের (রা) বয়স বিশ বছরের কিছু বেশী ৷- এ 
হলো হযরত আসমা’ বিন্ত আবী বকরের (রা) সংক্ষিপ্ত পরিচয় । তার আরো কিছু 
পরিচয় আছে। স্বামী যুবায়র ইবন ‘আওয়াম (রা) দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের 
সুসংবাদ প্রাপ্ত দশজনের অন্যতম, আর তার শাশুড়ী হলেন রাসূলুল্লাহর (সা) মুহতারামা 
ফুফু হযরত সাফিয়্যা বিন্ত ‘আবদিল মুত্তালিব (রা) । উল্লেখ্য যে, তিনি আবু বকর 
সিদ্দীকের (রা) জ্যেষ্ঠ সন্তান এবং ‘আয়িশার (রা) চেয়ে দশ বছরের কিছু বেশী দিনের 
বড়।* বংশ ও ইসলাম উভয় দিক দিয়ে এ মহিলা সাহাবী উঁচু সম্মান ও মর্যাদার 
অধিকারিণী ছিলেন। বংশগত দিক দিয়ে মক্কার কুরায়শ খান্দানের তাইম শাখার সন্তান । 
অন্যদিকে তাঁর পিতা, পিতামহ, ভয়ি, স্বামী, শাশুড়ী, পুত্র সকলেই ছিলেন রাসূলুল্লাহর 
(সা) lO ATT মর্যাদা ও গৌরবের 
বিষয় কী হতে পারে? 


হযরত আসমার (রা) লকব বা উপাধি ছিল “যাতুন ‘যাতুন নিতাকাইন’ ৷ এ উপাধি লাভের একটি 
EE SUE SCE EEN Rs 

হযরত রাসূলে কারীম (সা) মক্কায় ইসলামী দা‘ওয়াত ও তাবলীগের কাজ শুরু করার পর 
তথাকার পৌত্তলিক প্রতিপক্ষ তার উপর অত্যাচার-উৎপীড়ন আরম্ভ করে। দিনে দিনে এর 
মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এক পৰ্যায়ে তারা রাসূলকে (সা) হত্যার সিদ্ধান্ত নেয়। তখন 
তিনি মক্কা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। সে সময় পর্যন্ত মক্কায় যারা ইসলাম গ্রহণ 
করেছিলেন আবূ বকর (রা) তাদের অন্যতম । তিনি রাসুলুল্লাহর (সা) অতি বিশ্বস্ত 
ঘনিষ্ঠজন ছিলেন। একদিন রাতের বেলা সকলের অগোচরে চুপে চুপে আবূ বকরকে (রা) 
সঙ্গে করে রাসূল (সা) মক্কা থেকে বের হন এবং মক্কার উপকণ্ঠে ‘ছুর’ পর্বতের একটি 
- গুহায় আশ্রয় নেন। এজন্য আবূ বকরকে (রা) ‘রফীকুল গার’ বা গুহার বন্ধু বলা হয় । 


১. তাবাকাতু ইবন সা‘দ-৮/৪৪৯; উসুদুল গাবা-৫/৩৭২; সিয়ারু আ‘লাম আন-নুবালা- ২/২৯৭ 
২. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৮৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১১৮ আসহাবে রাসূলের জীবনকথা 


মন্ধার পৌত্তলিকরা তাদের খৌজে পর্বতের এ গুহার মুখ পর্যন্ত উপস্থিত হয়, কিন্তু আল্লাহ্‌ 
তাঁর প্রিয় নবীকে (সা) বিশেষ ব্যবস্থায় রক্ষা করেন। এ সময় গোপনে যারা তাদের 
সংগে যোগাযোগ রক্ষা ও সাহায্য করতেন হযরত আসমা (রা) তীদের অন্যতম । তিনি 
প্রতিদিন রাতের অন্ধকারে একাকী বাড়ী থেকে খাবার নিয়ে গুহায় যেতেন এবং 
তীদেরকে আহার করিয়ে আবার ফিরে আসতেন। 
হযরত আসমার (রা) ভাই ‘আবদুল্লাহ (রা). যিনি তখনও ইসলাম কনি 
সারাদিন মক্কার এখানে-ওখানে ঘোরাঘুরি করে পৌত্তলিকদের পরামর্শ, উদ্দেশ্য সম্পর্কে 
অবগত হতেন এবং রাতের আঁধারে তা রাসূলুল্লাহকে (সা) জানিয়ে আসতেন । হযরত 
আবূ বকর সিদ্দীকের (রা) বিশ্বস্ত রাখালের নাম ছিল ‘আমির । তিনি “দুর” পর্বতের 
আশেপাশে ছাগল চরাতেন এবং পাল নিয়ে গুহার মুখে চলে যেতেন এবং দুধ দুইয়ে 
তীদেরকে দিয়ে আসতেন । আর এই ছাগলের পাল নিয়ে যাওয়াতে আসমা (রা) ও 
আবদুল্লাহর (রা) যাওয়া-আসার পদচিহ্ন মুছে যেত । ফলে পৌত্তলিকরা কোনভাবেই 
সন্ধান পায়নি । 
মক্কার পৌত্তলিকরা আপ্রাণ চেষ্টা করেও যখন তাঁদের কোন খৌজ পেল না তখন ঘোষণা 
করে দিল যে, কেউ তাদের সন্ধান দিতে পারলে একশো উট পুরস্কার দেওয়া হবে। 
এমতাবস্থায় তৃতীয় রাতে হযরত আসমা' তাঁদের জন্য খাবার নিয়ে গেলে রাসূল (সা) 
বললেন, তুমি ফিরে গিয়ে ‘আলীকে (রা) বলবে, সে যেন আগামী কাল রাতে তিনটি 
উট এবং একজন পথ প্রদর্শক নিয়ে এই গুহায় আসে। নির্দেশমত ‘আলী (রা) তিনটি 
উট ও একজন পথপ্রদর্শক নিয়ে হাজির হন। আর হযরত আসমা’ (রা) তীদের দুই-তিন 
দিনের পাথেয় সামগ্রী নিয়ে উপস্থিত হন। রাসূল (সা) দ্রুত যাত্রার প্রস্তুতি নিতে বলেন। 
পাথেয় সাম্ীর পুটলার ও পানির মশকের মুখ বাধার প্রয়োজন দেখা দিল । তাড়াহুড়োর 
মধ্যে হাতের কাছে কোন রশি পাওয়া গেল না । তখন আসমা’ (রা) নিজের ‘নিতাক’ বা 
কোমর বন্ধনী খুলে দুই টুকরো করেন। একটি দিয়ে পাথেয় সামগ্রী ও অন্যটি দিয়ে 
মশকের মুখ বীধেন। তা দেখে রাসূলের (সা) মুখ থেকে উচ্চারিত হয় : 


Tl 8 OBS ti SBLbsy A Bl 3 
‘আল্লাহ যেন এই একটি ‘নিতাকের' বিনিময়ে জান্নাতে তোমাকে দুইটি ‘নিতাক’ দান 
করেন।' 
এভাবে তিনি ‘জাতুন :নিতাকাইন' (দুইটি কো ন অন্নিকারিণী) উপাধি লাভ 
করেন৷" রাসূলুল্লাহর (সা) পবিত্র মুখ থেকে উচ্চারিত এ উপাধিটি আল্লাহ করুল করেন। 
আর তাই আজ প্রায় দেড় হাজার বছর পরেও তিনি বিশ্ববাসীর নিকট এ উপাধিতে প্রসিদ্ধ 
হয়ে আছেন। 


৩. তাবাকাত-৮/৪৫০; আল-ইসতী‘আব-৪/২২৯; উসুদুল গাবা-৫/৩৭২ (৬৬৯৮); আল-বায়হাকী, | 
দালায়িল আন-নুবুওয়াহ্‌-২/৪৭২; তাহ্যীবুল আসমা’ ওয়াল লুগাত-২/৫৯৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১১৯ 


আসমার “যাতুন নিতাকাইন’ উপাধি লাভের কারণ সম্পর্কে আরো কয়েকটি মত আছে । 
কেউ বলেছেন, তিনি একটি কোমর বন্ধনীর উপর আরেকটি কোমরবন্ধনী বাধতেন, তাই 
এ উপাধি লাভ করেছেন। কেউ বলেছেন, তার দুইটি নিতাক বা কোমরবন্ধনী ছিল। 
একটি কোমরে বাধতেন, আর অন্যটি দ্বারা রাসুলুল্লাহর (সা) প্রয়োজনীয় আহার্য সামগ্রী 
বেঁধে গুহায় নিয়ে যেতেন । তাই তিনি এই উপাধি“পেয়েছেন। উল্লেখ্য যে, কোমরবন্ধনী 
বাধা আরব নারীদের সাধারণ অভ্যাস ।* 


ইবন হাজার (র) বলেন, তিনি তার নিতাৰটি ছিড়ে দুুকৱো কন একট দিয়ে 
রাসূলুল্লাহ (সা) ও আবূ বকরের (রা) পাথেয় বাধেন, আর অন্যটি দ্বারা নিজের কোমর 
বন্ধনীর কাজ চালান। আর সেখান থেকেই তাকে বলা হতে থাকে ‘যাতুন নিতাক’ বা 
‘যাতুন নিতাকাইন’ অর্থাৎ একটি কোমর বন্ধনী বা দু'টি কোমর বন্ধনীর অধিকারিণী।* 
‘নিতাক’-এর এই ঘটনাটি ‘ছুর’ পর্বতের গুহায় ঘটেছিল, না রাসূল (সা) ও আবূ বকরের 
(রা) মক্কা থেকে বের হওয়ার সময় আবু বকরের (রা) বাড়ীতে, সে সম্পর্কে বর্ণনার 
ভিন্নতা দেখা যায় । ইমাম বুখারী ও ইবন ইসহাকের সীরাতের একটি বর্ণনায় বুঝা যায়, 
এটি মক্কায় আবূ বকরের (রা) গৃহ থেকে রাতের অন্ধকারে বের হওয়ার সময়ের ঘটনা । 
যেমন একথা বর্ণিত হয়েছে যে, মক্কার মুসলমানদের আল্লাহ মক্কা থেকে মদীনায় 
হিজরাতের অনুমতি দিলে মক্কার অত্যাচারিত, নির্যাতিত মুসলমানগণ দলে দলে মক্কা 
ছেড়ে মদীনায় চলে যেতে থাকে। পৌত্তলিকরা তাতে বাধা দিতে আরম্ভ করলে 
মুসলমানরা গোপনে একাকী বা ছোট ছোট দলে মক্কা ত্যাগ করতে থাকে। সকলে 
হিজরাতের অতি বড় ফযীলতের কথা উপলব্ধি করতে পেরেছিল, তাই সেই সৌভাগ্য 
অর্জনের জন্য যেন পরস্পর প্রতিযোগিতায় নেমে পড়েছিল । হযরত আবূ বকর (রা) 
একদিন প্রিয় নবীর (সা) নিকট গিয়ে হিজরাতের অনুমতি চাইলেন নবী (সা) বললেন : 
‘Lalo SU 2 0 4h ৭! {253 - এত তাড়াহুড়ো করবেন না, আল্লাহ 
আপনাকে একজন সঙ্গী দিবেন।' আবূ বকর (রা) বুঝলেন, তার সফরের সেই সঙ্গী 
হবেন খোদ নবী (সা)। আনন্দে আবূ বকরের (রা) হৃদয় মন ভরে গেল । রাসূলুল্লাহর 
(সা) দারুল হিজরাহ মদীনায় যাবার সফরসঙ্গী হবেন তিনি,এর চেয়ে বড় আনন্দের আর 
কী হতে পারে? 
রাসূলুল্লাহর (সা) এই ইঙ্গিতময় বাণী শোনার পর আবূ বকর (রা) সে কথা তার দুই 
কন্যা- আসমা’ ও আয়িশাকে (রা) বলেন। তারাও খুশীতে বাগবাগ হয়ে গেলেন একথা 
জেনে যে, তাদের পিতা হবেন আল্লাহর রাসূলের (সা) হিজরাতের সফরসঙ্গী । এরপর 
থেকে তারা সেই শুভ ক্ষণটির প্রতীক্ষায় কাটাতে থাকেন। 
এরপর একদিন আল্লাহ তার নবীকে মদীনায় হিজরাতের অনুমতি দেন। নবী (সা) ঠিক 
দুপুরের সময় কুরায়শ পৌত্তলিকদের সকল প্রহরীর চোখ ফাকি দিয়ে আবু বকরের (রা) 


8. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২৩৮, টীকা-১ 
৫. বানাত আস-সাহাবা -৫০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১২০ আসহাবে রাসূলের জীবনকথা 


বাড়ীর পথ ধরেন। নবী (সা) তার স্বাভাবিক গতিতে আবূ বকরের বাড়ীর দিকে এগিয়ে 
যাচ্ছেন। আসমা’ (রা) বাড়ীর ভিতর থেকে সর্বপ্রথম তা দেখতে পান এবং দৌড়ে 
পিতার নিকট যেয়ে বলেন : আব্বু! এই যে রাসূলুল্লাহ (সা) মাথা-মুখ ঢেকে আমাদের 
বাড়ীর দিকে আসছেন। এমন সময় তো তিনি কখনও আসেন না । আবূ বকর (রা) 
বললেন : আমার মা-বাবা তার 'ঈন্য কুরবান হোন! lL als adsl Ll 
গুরুত্বপূর্ণ ব্যাপার ছাড়া এ সময় তিনি আসেননি । 

আবূ বকর DG Ca ECTS GANONG 
অনুমতি চাইলেন । আবূ বকর (রা) অনুমতি দিলে তিনি ঘরে ঢুকলেন । আবু বকরকে 
(রা) বললেন : আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বের করে দিন। 
সেখানে আসমা’ ও আয়িশা ছিলেন। আবূ বকর (রা) বলেন : ইয়া রাসূলাল্লাহ! এরা 
আমার দুই কন্যা। 

নবী (সা) বললেন : আমাকে বের হওয়ার (হিজরাত করার) অনুমতি দেওয়া হয়েছে। 
খুশীর আতিশয্যে আবু বকর (রা) কেঁদে দেন । বলেন! ইয়া রাসূলাল্লাহ! সঙ্গী হওয়ার 
সৌভাগ্য কি হবে? বললেন : হা । ‘আয়িশা (রা) বলেন : আল্লাহর কসম! কেউ যে 
আনন্দের আতিশয্যে কাদতে পারে আমি সেই ' ON SE AE 
সেদিন আমি আবূ বকরকে কাদতে দেখেছি।" 

‘আয়িশা (রা) “‘যাতুন নিতাক’ ঘটনা সম্পর্কে আরো বলেছেন : আমরা দুই বোন তাদের 
দু'জনের জন্য CERES CED Se CMA Hk ST PEA oO EE 
চামড়ার থলিতে ভরলাম ৷ তারপর আসমা’ তাঁর নিতাকটি কেটে থলির মুখ বাধেন। আর 
সেখান থেকে তিনি লাভ করেন “যাতুন নিতাক’ উপাধি ।' 

উপরের এ বর্ণনা দ্বারা বুঝা যায়, হযরত আসমার (রা) “নিতাক’ ছিড়ে দু'ভাগ করা এবং 
‘যাতুন নিতাকাইন’ উপাধি লাভ করার ঘটনাটি হযরত আবূ বকরের (রা) গৃহে ঘটে যখন 
রাসূল (সা) ও আবূ বকর (রা) ‘ছুর’ পর্বতের দিকে যাত্রা করেন। 

আসমার ছেলে ‘আবদুল্লাহ ইবন যুবায়র (রা) পরবর্তকালে উমাইয়্যা খলীফাদের সঙ্গে 
বিরোধে জড়িয়ে পড়ে যুদ্ধে লিপ্ত হন। তখন শামের অধিবাসীরা তাকে “যাতুন 
নিতাকাইন’-এর ছেলে বলে তুচ্ছ-তাচ্ছিল্য করতো । একথা আসমার (রা) কানে গেলে 
তিনি ছেলেকে বলেন : তারা তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে? বললেন : হা । আসমা (রা) 
বলেন : আল্লাহর কসম! তারা যা বলে, সত্য । এরপর হাজ্জাজ ইবন ইউসুফ যখন 
আসমার (রা) সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন তিনি তাকে বলেন : তোমরা কিভাবে 
আবদুল্লাহকে ‘যাতুন নিতাকাইন’ বলে অপমান করার চেষ্টা কর? হা, আমার একটি মাত্র 
নিতাক ছিল। আর তা মেয়েদের অবশ্যই থাকতে হয়। আর অন্য একটি নিতাক দিয়ে 
আমি রাসূলুল্লাহর (সা) খাদ্য সামগ্রী বেধেছিলাম।” 


৬. মুসনাদে আহমাদ-৬/৩৪৮; সাহীহ আল-বুখারী, Raat ৩৯০৫; তাবাকাত-৮/২৫ 
৭. সাহীহ আল-বুখারী-হাদীছ নং-৩৯০৫ 
৮. আলাম আন-নিসা’-১/৪৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১২১ 


' বিয়ে ও ইসলাম গহণ 

হযরত আসমা’ (রা) হাতত বত 30 তাও সনের তল) 
দা‘ওয়াতের সূচনা পর্বে পুরুষদের মধ্যে আবূ বকর (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। 
আর এটাই স্বাভাবিক যে, তিনি তীর পরিবারের সদস্যদের নিকট ইসলামের দাওয়াত : 
পেশ করে থাকবেন, আর তারাও দা‘ওয়াত কবুল করেছেন। সুতরাং ধরে নেওয়া যায়, 
আসমা’ (রা) সাহাবীদের সন্তানদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারিণী । আর যেহেতু তিনি 
হিজরাতের ২৭ বছর পূর্বে জন্মথহণ করেছেন, তাই তীর বয়স তখন দ্বিতীয় দশকের 
মাঝামাঝি হবে। তিনি তখন একজন কিশোরী মাত্র । ইমাম নাওবী (র) বলেন :* 


GLa] pic Lape ny L233 sf calf 
‘আসমা’ (রা) বহু আগে সতেরোজন মানুষের পরে ইসলাম গ্রহণ করেন’ ইবন ‘আবদিল 
বার (র) বলেন :* 
4559 ০2১3 49১০/০1" - তীর ইসলাম গ্রহণ ছিল মক্কায় বহু আগে ৷” ইবন 
‘আসাকির উল্লেখ করেছেন যে, আসমা (রা) ‘আয়িশার (রা) চেয়ে দশ বছরের বড় । 
ভগ তা জযায যায বম াযোছিরা জেয বলছে UN 


Bye S29 982 oth 5p lol + pgs Cl JUS C0 ol pl oS 
“তারপর আরব গোত্রগুলোর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন। তীদের অন্যতম হলেন 
আসমা’ বিনত আবী বকর (রা) । তিনি তখন অন্প বয়স্কা তবে প্রথম ইসলাম গ্রহণকারিণী 
মহিলাদের ক্রমধারা এ রকম : খাদীজা, উম্মু আয়মান আল-হাবশিয়্যাহ, হযরত 
“আব্বাসের স্ত্রী উম্মুল ফাদূল ও হযরত ‘উমারের (রা) বোন ফাতিমা বিন্ত খাত্তাব 
(রা) > 

মক্কায় যখন ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়ছে, পৌত্তলিক কুরায়শদের যুলুম- 
নির্যাতনের মাত্রাও বেড়ে চলছে, আর রাসূলুল্লাহর (সা) নির্দেশে নির্যাতিত মুসলমানগণ 
মক্কা থেকে একে একে হিজরাত করছে, এমনই এক সময়ে হযরত রাসূলে কারীমের 
(সা) ফুফাতো ভাই যুবায়র ইবনুল ‘আওয়াম (রা) আসমাকে (রা) বিয়ের পয়গাম 

| - 

ইসলামের প্রথম পর্বে হযরত আবূ বকরের (রা) দাওয়াতে যে সকল যুবক সাড়া দিয়ে 
ইসলাম গ্রহণ করেন যুবায়র তীদের অন্যতম । ইসলাম এহণের পর প্রথম পর্বের অন্য 
মুসলমানদের ন্যায় ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দেন এবং প্রতিপক্ষ পৌত্তলিকদের 


৯. তাহযীবুল আসমা’ ওয়াল লুগাত-২/৫৯৭; বানাত আস-সাহাবা-৪০ 
১০. আল-ইসতী‘আব-১২/১৯৬ 

১১. তারীখু মাদীনাতি দিমাশৃক, (তারাজিম আন-নিসা’) ১০ 

১২. বানাত আস-সাহাবা-৪১ 

১৬_ http://islamiboi.wordpress.com 


Contents 


১২২ আসহাবে রাসূলের জীবনকথা 


নানা রকম যুলুম-নির্যাতনের শিকার হন । ইসলামকে বিশ্বে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার 
₹ মহান লক্ষ্যে সকল নির্যাতন হাসিমুখে TO 
একান্ত সাহায্যকারী ও অশ্বারোহী হিসেবে খ্যাতি লাভ করেন। 
যুবায়র (রা) একজন সাহসী যুবক । তিনি দুনিয়ার উপর REE 
পরকালীন জীবনকে পার্থিব জীবনের উপর প্রাধান্য দেন। তবে তিনি যখন আবূ বকরের 
(রা) মত একটি ধনাঢ্য অভিজাত পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব 
পাঠান তখন সম্পদের মধ্যে তার একটি মাত্র ঘোড়া ছাড়া আর কিছুই ছিল না। আবু 
বকরের (রা) পরিবার এই প্রস্তাবে রাষী হয়ে যান এবং আসমা’-যুবায়রের বিয়ের কাজ 
সম্পন্ন হয়। 
আসমার চাতুরী ও কৌশল | 
হযরত আবূ বরক সিদ্দীক (রা) যখন ইসলাম গ্রহণ করেন তখন নগদে তার হাতে প্রায় 
এক লাখ দিরহাম ছিল। ইসলাম গ্রহণের পর ইসলামের প্রচার-প্রসার এবং নও 
মুসলিমদের সাহায্য-সহযোগিতার জন্য নিজের সব ধন-সম্পদ রাসূলুল্লাহর (সা) হাতে 
তুলে দেন। এ কারণে হিজরাতের সময় তার হাতে দেড় মতান্তরে পাচ অথবা ছয় 
হাজারের মত যে অর্থ ছিল তার সবগুলো নিয়ে বেরিয়ে পড়েন। সন্তান-সন্ততি ও 
পরিবার-পরিজনকে আল্লাহর যিম্মাদারিতে ছেড়ে যান। ‘ছুর’ পর্বত থেকে রাসূল (সা) ও 
আবূ বকরকে (রা) বিদায় দিয়ে আসমা’ (রা) ঘরে ফিরে আসেন । আবূ বকরের (রা) 
পিতা আবু কুহাফা, আসমা'’র (রা) দাদা- যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, বয়সের 
ভারে বড় দুর্বল হয়ে গিয়েছিলেন এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি সকালে 
লোকমুখে ছেলের নিরুদ্দেশের কথা শুনে ছেলের বাড়ীতে আসেন এবং অত্যন্ত দুঃখের 
সাথে বলতে থাকেন, আফসোস! আবূ বকর নিজেও চলে গেল এবং সব অর্থ-সম্পদ 
সংগে নিয়ে ছেলে-মেয়েদেরকে বিপদে ফেলে গেল । হযরত আসমা (রা) সংগে সংগে 
বলে উঠলেন, না দাদা, তিনি আমাদের জন্য অনেক অর্থ রেখে গেছেন। 
একথা বলে আসমা (রা) বৃদ্ধকে সাস্তনা দানের জন্য একটি থলিতে পাথর ভরে মুখ বেধে 
সেখানে রাখেন যেখানে আবূ বকর (রা) তীর সঞ্চিত অর্থ রাখতেন । তারপর সেটি 
একখণ্ড কাপড় দিয়ে ঢেকে দেন। এরপর তিনি দাদাকে বলেন, আমাদের আব্বা 
আমাদের জন্য অনেক অর্থ রেখে গেছেন। তিনি দাদার হাত ধরে সেই অর্থভাণ্ডারের 
নিকট নিয়ে যান এবং তীর একটি হাত ধরে সেই পাথর ভর্তি থলের উপর আস্তে করে 
ঘোরাতে থাকেন। বৃদ্ধ ভাণ্ডারে যথেষ্ট অর্থ জমা আছে মনে করে আশ্বস্ত হলেন। হযরত 
আসমা (রা) বলেছেন, আমি কেবল তাকে সান্তনা দানের জন্য এমনটি করেছিলাম । 
আল্লাহর কসম! তিনি আমাদের জন্য কোন কিছুই রেখে যাননি।'* 


১৩. আল-ফাতহুর রাব্বানী (শারহুল মুসনাদ)-২০/২৮২; সীরাতু ইবন হিশাম-১/৪৪৮; নিহায়াতুল 
আবির-১৬/৩৩২ 


“ http://fislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১২৩ 


ফির‘আউনুল উম্মাহ্‌ আবূ জাহলের হাতের থাগ্নড় 
সকাল বেলা যখন মক্কার অলি-গলিতে একথা ছড়িয়ে পড়লো যে, মুহাম্মাদ (সা) ও আৰু 
বকর (রা) রাতের অন্ধকারে মক্কা ছেড়ে চলে গেছেন তখন পৌত্তলিকদের যেন মাথা 
খারাপ হয়ে গেল। এই উম্মাতের ফির‘আউনতুল্য আবূ জাহল ও মক্কার অন্যান্য 
পৌত্তলিক নেতৃবৃন্দ মক্কার উঁচু ও নীচু ভূমিতে অবস্থিত বানু হাশিম ও তার শাখা 
গোত্রগুলোর বাড়ীঘর তন্ন তন্ন করে খৌজাখুঁজি করতে লাগলো। অভিশপ্ত দুর্বৃত্ত আবূ 
জাহলের নেতৃত্বে কুরায়শদের একদল মানুষ আবূ বকরের (রা) বাড়ী ঘেরাও করে। 
দলটির নেতা আবূ জাহল এগিয়ে গিয়ে দরজায় টোকা দেয় । বাড়ীতে তখন আসমা’, 
তীর বোন ‘আয়িশা ও “‘আয়িশার (রা) মা উম্মু রুমান (রা) ছাড়া আর কেউ ছিলেন না । 
আসমা’ (রা) বলেন : আমি দরজা খুলে তাদের সামনে গেলাম । তারা বললো : আবূ 
বললাম : আল্লাহর কসম! আমার আব্বা কোথায় তা আমি জানিনে। সাথে সাথে আবূ 
জাহল তার একটি হাত উঁচু করে। সে ছিল একজন নীচ প্রকৃতির দুষ্কর্মকারী । সে আমার 
et CENT OT SOE বাহে মহ 
পড়ে ।* 
আবূ জাহল যে কত বড় নীচ পাপাচারী ছিল তা এই ঘটনা দ্বারা কিছুটা অনুমান করা 
যায়। যে গৃহে এই ঘটনাটি ঘটেছিল তখন সেই গৃহে কোন পুরুষ ছিল না। আসমা’ (রা) 
তখন গর্ভবতী এবং তার মহান স্বামী যুবায়র ইবনুল ‘আওয়াম (রা) তখন অনুপস্থিত । 
তিনি এ ঘটনার আগেই মদীনায় হিজরাত করেছেন।** এই যুবায়র (রা) ছিলেন 
তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ বীর অশ্বারোহী যোদ্ধা । তার উপস্থিতিতে মক্কার কোন 
পাষণ্ডের এমন বুকের পাটা ছিল না যে, তার স্ত্রীর দিকে চোখ উঁচু করে তাকায়, হাত 
উঠানো তো দুরের কথা । 


হিজরাত ও মুহাজিরদের প্রথম সন্তান 

হযরত নবী কারীম (সা) ও আবু বকর সিদ্দীক (রা) মদীনা পৌছে নতুন স্থানের প্রাথমিক 
সমস্যা কাটিয়ে একটু স্থির হওয়ার পর সিদ্ধান্ত নেন যে, মক এক তর ভর 
ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য যে, হযরত আসমার স্বামী যুবায়র (রা) নবীর (সা) পূর্বেই 
মদীনায় পৌছে গেছেন। নবী (সা) যায়দ ইবন হারিছা (রা) ও স্বীয় দাস রাফি‘কে মক্কায় 
পাঠালেন । আর এদিকে আবু বকর (রা) এক ব্যক্তিকে পাঠালেন। 

আবূ বকরের (রা) ছেলে ‘আবদুল্লাহ (রা) তার মা, দুই বোন আসমা’ ও ‘আয়িশা এবং 
পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে মদীনার পথ ধরেন। আসমা (রা) তখন আসন্ন 
প্রসবা মহিলা । মদীনার কুবা পল্লীতে পৌছার পর গর্ভস্থ সন্তান ‘আবদুল্লাহর জন্ম হয়।** 


১৪. তারীখু মাদীনাতি দিমাশ্্‌ক (তারাজিম আন-নিসা’- )প ৩ 
১৫. বানাত আস-সাহাবা-৫৩ 
১৬. তাবাকাত-৮/১২৩; উসুদুল গাবা-৫/৩৯২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


' ১২৪ আসহাবে রাসূলের জীবনকথা ' 


এ সম্পর্কে আসমার (রা) বর্ণনা এ রকম : 


“আমার তখন পূর্ণ গর্ভাবস্থা। এ অবস্থায় আমি মদীনায় পৌছে কুবায় ঠাই নিলাম। 
তারপর আবদুল্লাহকে প্রসব করলাম । তাকে নিয়ে আমি রাসূলুল্লাহর (সা) কোলে 

' রাখলাম । তিনি একটি খেজুর আনিয়ে চিবালেন এবং সেই থুথু তার মুখে দিলেন।, 
এভাবে জন্নের পর রাসূলুল্লাহর (সা) থুথুই প্রথমে তার পেটে যায় । . 


রাসূল (সা) তার মঙ্গল ও কল্যাণ কামনা করে দু‘আও করেন।** সে ছিল মদীনার 
মুহাজিরদের ঘরে জন্য নেওয়া প্রথম শিশু। মদীনার কোন মুহাজির দম্পতির কোন সন্তান 
না হওয়ায় লোকেরা বলাবলি করতো যে, ইহুদীরা তাদের জাদু করেছে তাই তাদের 
কোন সন্তান হবে না । শক্রুর মুখে ছাই দিয়ে আবদুল্লাহ ভূমিষ্ঠ হলে মুহাজিরদের মধ্যে 
আনন্দের বন্যা বয়ে যায়। তারা তাকবীর ধ্বনি দিয়ে ইহুদীদের অপপ্রচারের প্রতিবাদ 
জানায়।*” রাসূল (সা) সন্তানের নানা আবু বকরকে (রা) নির্দেশ দেন তার দু’কানে 
আযান দেওয়ার জন্য । তিনি আযান দেন। রাসূল (সা) শিশুর নাম রাখেন আবদুল্লাহ 
এবং কুনিয়াত বা ডাকনাম রাখেন নানার ডাক নামে- আবূ বকর । পরবর্তীকালে হযরত 
‘আবদুল্লাহ ইবন যুবায়র (রা) একটু গর্বের সাথে বলতেন: ০ ০৮5 5 ঢা ৩১৯৬ 
‘আমি আমার মায়ের পেটে থাকতেই হিজরাত করেছি’ তিনি আরো বলতেন : আমার 
মা আমাকে পেটে নিয়ে হিজরাত করেছেন । তিনি যত ক্লান্তি ও ক্ষুধার কষ্ট সহ্য করেছেন 
তার সবই আমিও সহ্য করেছি ।** 

হযরত আসমা’ (রা) তার এই সন্তান আবদুল্লাহকে অন্তর উজাড় করা স্সেহ-মমতা দিয়ে 
লালন-পালন করেন যাতে পরবর্তীকালে ইসলামের একজন সেরা সন্তান হতে পারে। 
আসমার (রা) সে স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। এ পৃথিবীতে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় 
যারা জীবন দান করে গেছেন তাদের সেই তালিকায় আসমার (রা) এই সন্তানও নিজের 
নামটি অন্তর্ভুক্ত করে যেতে সক্ষম হয়েছেন। তিনি শিশুকে হাতের উপর দোলাতেন, আর 
শুভ্র-উজ্জ্বল অসির সাথে তার তুলনা করে কবিতার গংজি জাওড়াতেন। সেই কাতার 
কয়েকটি চরণ নিম্নরূপ :** 


- ১৭. সাহীহ আল-বুখারী-১/৫৫৫ 

১৮. সাহীহ আল-বুখারী, হাদীছ নং-৩৯০৯, ৫৪৬৭; আত-তাবারী, তারীখ আল-উমাম ওয়াল মুলুক- 
২/১০; পরবর্তীকালে হযরত আবদুল্লাহ (রা) হাজ্জাজের বাহিনীর হাতে শহীদ হলে শামের 
অধিবাসীরা সে খবর শুনে আনন্দে তাকবীর ধ্বনি দেয়। সে ধ্বনি শুনে প্রখ্যাত সাহাবী হযরত 
‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) প্রশ্ন করেন : এ তাকবীর কিসের জন্য? বলা হলো : শামের 
অধিবাসীরা ‘আবদুল্লাহর (রা) হত্যার খবর শুনে আনন্দে তাকবীর ধ্বনি দিচ্ছে। তিনি বললেন : 
যারা তার জন্মের কথা শুনে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তারা এদের চেয়ে উত্তম যারা আজ তার 
নিহত হওয়ার কথা শুনে তাকবীর দিচ্ছে । (আল- ‘ইকদ আল-ফারীদ, ৪/8১৯; ওয়াফাইয়াত আল- 
আ‘ইয়ান-৩/৭৩, ৭৫) 

১৯. আল-ইসাবা-৫/২২৯; নাসাবু কুরায়শ-২৩৭ 

২০. আনবাউ নুজাবা’ আল-আবনা’-৮৫; আ‘লাম আন-নিসা’-১/৪৯; বানাত আস-সাহাবা-৫৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসুলের জীবনকথা ১২৫ 
Ball 229 SHS 02 + G21 AE] lS wl 
S53 Dl Jail fol Aly + 5 [ Sn3 0b in 4 ob 
: G22 2) 5 daly + SILA JUL as 15] 
‘পিতা রাসূলুল্লাহর (সা) হাওয়ারী এবং নানা আবূ বকর সিদ্দীকের মাঝখানে সে হবে 
ধারালো চকচকে তরবারির মত শ্বেত-শুভ্র । 
তার সম্পর্কে এ আমার ধারণা । আর অনেক ধারণাই বাস্তবে রূপ নেয়। আল্লাহ মর্যাদার 
অধিকারী, ক্ষমতা দানের অধিকারী ।. 
তিনি তাকে এমন বক্তৃতা-ভাষণে পারদর্শী করবেন যে, EE EE 
দিবে এবং অসহায়-অক্ষমদের বিপদাপদ দূরীভূত করবে। যখন চোখের পুত্তলীর পাশে 
জ্র গজাবে এবং বিচ্ছিন্ন ও দলবদ্ধভাবে ঘোড়া দৌড়াবে !' 
হযরত যুবায়র ইবনুল ‘আওয়ামের (রা) ওরসে এবং আসমার গর্ভে জন্মগ্রহণ করেন: 
পুত্র আবদুল্লাহ, আল-মুনযির; ‘উরওয়াহ, ‘আসিম, আল-মুহাজির এবং কন্যা খাদীজাতুল 
কুবরা, উম্মুল হাসান ও ‘আয়িশা ।* 
দৃঢ় ঈমান 
ইসলামী জীবন গ্রহণ করার পর ঈমান তার অন্তরে EEE OE 
কুফরীর সাথে বিন্দুমাত্র আপোষ করেননি। এমনকি আল্লাহ ও তার রাসূলের (সা) 
অসন্তষ্টির কারণ হতে পারে চিন্তা করে নিজের অতি নিকটের অমুসলিম আপনজনদের 
সাথেও সম্পর্ক ছিন্ন করেন। আসমার (রা) পিতা তীর মাকে তালাক দিলে সেই জাহিলী 
' যুগেই তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আসমার (রা) মা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন 
হয়ে যান। ইসলামের আবির্ভাব হলো এবং আসমার গোটা পরিবার ইসলামী পরিবারে 
পরিণত হলো। একদিন আসমার (রা) মা তীর মেয়েকে দেখার জন্য আসলে তিনি 
রাসূলুল্লাহর (সা) নিকট জানতে চান, তীর এই মুশরিক মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় 
রাখবেন কিনা? তখন এ আয়াত নাযিল হয় :** 
MEE C2 3 Sly 0 C25 oo abl SLD 
তখন রাসূল (সা) তাকে তার মুশরিক মায়ের সাথে সদাচারণের নির্দেশ দিয়ে বলেন: হা 
তোমার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখ।** ‘আমির ইবন ‘আবদিল্লাহ তার পিতা 


২১. হিলয়াতুল আওলিয়া’-২/২৫৫ 
২২. সূরা আল-মুমতাহিনা-৮ 
২৩. তাফসীর আল-কুরতুবী-১০/২৩৯; মুসনাদে আহমাদ-৬/৩৪৪, ৩৪৭, ৩৫৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১২৬ আসহাবে রাসূলের জীবনকথা 


‘আবদুল্লাহ ইবন যুবায়রের (রা) সূত্রে বর্ণনা করেছেন : একবার কুতাইলা বিন্ত 
‘আবদিল ‘উষ্যা কিছু কিসমিস, ঘি, পনির ইত্যাদি উপহার নিয়ে কন্যা আসমা'র গৃহে 
' আসলেন। আসমা (রা) তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান । এমনকি তাকে ঘরে ঢুকতে 
দিলেন না। ‘আয়িশা (রা) বিষয়টি রাসূলকে (সা) অবহিত করে তার মতামত জানতে 
চান। তখন নাযিল হয় সুরা আল-মুমতাহিনার উপরোক্ত আয়াতটি । তখন আসমা (রা) 
মাকে সাদরে গ্রহণ করে ঘরে নিয়ে বসান এবং তার উপহার সামগ্রী গ্রহণ কর্বেন।* 
হযরত আসমা (রা) ছিলেন অত্যন্ত বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ । সংসারের যাবতীয় কাজ 
নিজ হাতে করতে কোন লজ্জাবোধ করতেন না। হযরত আসমা (রা) নিজেই তার স্বামী 
হযরত যুবায়রের (রা) সংসারের আর্থিক অসচ্ছলতা ও দৈন্যদশা এবং সেই সংসারের 
যাবতীয় দায়িত্ব ও কর্তব্য নিজ হাতে সম্পন্ন করার কাহিনী আমাদেরকে এভাবে 
শুনিয়েছেন : 

যুবায়র ইবনুল ‘আওয়ামের সংগে যখন আমার বিয়ে হয় তখন অর্থ-বিত্ত বলতে তার 
কিছুই ছিল না। ছিল না কায়িক শ্রমের জন্য কোন দাস । ভীষণ হতদরিদ্র অভাবী মানুষ 
ছিলেন। থাকার মধ্যে ছিল শুধু একটি ঘোড়া ও একটি উট । আমি নিজেই তার রাখালী 
করতাম । মদীনার কেন্দ্রস্থল থেকে তিন ফারসাখ দূরে হযরত রাসূলে কারীম (সা) এক 
খণ্ড খেজুর বাগান যুবায়রকে দান করেছিলেন। সেখান থেকে খেজুরের বীচি কুড়িয়ে 
থলিতে ভরে মাথায় করে বাড়ী আনতাম । তারপর নিজ হাতে তা পিষে উট-ঘোড়াকে 
খাওয়াতাম। কুয়া থেকে বালতি ভয়ে পানি উঠিয়ে মশকে ভরে বাড়ীতে আনতাম। 
এছাড়া বাড়ীর যাবতীয় কাজ নিজ হাতে করতাম । যেহেতু আমি ভালো রুটি বানাতে 
পারতাম না, এ কারণে আটা চটকিয়ে দলা বানিয়ে রেখে দিতাম । আমাদের বাড়ীর 
পাশেই ছিলেন আনসারদের স্ত্রীরা । তীরা ছিলেন খুবই সরল ও সহজ প্রকৃতির । তারা 
আমাদের ভীষণ ভালোবাসতেন । অন্যের কাজে সাহায্য করতে পারলে দারুণ খুশী 
হতেন। ভরা আমারা বাদিযো সেক রত! যত্ন সায়াকে এ যকল বাজত 
মুখোমুখি হতে হতো । 

প্রতিদিনের মত একদিন আমি বাগান থেকে খেজুরের বীচির বোঝা নিয়ে ঘরে ফিরছি, 
এমন সময় পথে রাসূলুল্লাহর (সা) সংগে দেখা । তীর সংগে তখন আরো কয়েকজন 
সাহাবী ছিলেন। রাসূল (সা) তীর উট বসিয়ে আমাকে তীর পিছনে বসার জন্য ডাকলেন। 
আমি আমার স্বামী যুবায়রের মান-মর্যাদার কথা ভেবে লজ্জা পেলাম । তিনি আমার লজ্জা 
বুঝতে পেরে চলে গেলেন। আমি বাড়ী ফিরে একথা যুবায়রকে জানালাম । তিনি মন্তব্য 
করলেন, আল্লাহ জানেন তোমার এভাবে মাথায় করে বোঝা আনা রাসূলের (সা) সাথে 
তীর বাহনের পিঠে বসার চাইতে আমার নিকট বেশী পীড়াদায়ক । এ ঘটনার বেশ 
কিছুদিন পরে আমার পিতা আবূ বকর (রা) আমার জন্য একটি দাস পাঠান । সেই 


২৪. মুসনাদে আহমাদ-৬/৩৪৪; দুররুল মানছুর-৮/১৩১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


ঘা হলের বং! ১২৭ 


আমাকে ঘোড়ার রাখালী থেকে মুক্তি য়া এবং সর রিল থেকে জিডুট হয়েও কি 
: লাভ করি।* 
_ দারিদ্য ও অসচ্ছলতার কারণে সাংসারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে দারুণ হিসেবী ছিলেন। 
প্রতিটি জিনিস প্রয়োজন মত মেপে মেপে খরচ করতেন। একথা রাসূল (সা) অবগত 
হয়ে তীকে এভাবে মেপে মেপে খরচ করতে নিষেধ করেন তিনি বলেন, এভাবে মেপে 
খরচ করবে না। অন্যথায় আল্লাহ ততটুকু পরিমাণই দিবেন। এরপর তিনি এ অভ্যাস 
পরিত্যাগ করেন। 
জীবনের এক পর্যায়ে হযরত আসমা’ (রা) প্রচুর অর্থ-বিত্তের মালিক হন । তবে এই প্রাচুর্য 
তীর সরল ও অনাড়ম্বর জীবনধারার উপর কোন রকম প্রভাব ফেলতে পারেনি। আমরণ 
মোটা কাপড় পরেছেন এবং শুকনো রুটি দ্বারা উদরপূর্তি করে একেবারে ভোগ- 
বিমুখভাবে জীবন কাটিয়েছেন। ইরাক বিজয়ের পর তীর ছেলে মুনযির যখন ঘরে 
ফিরলেন তখন উন্নতমানের পাতলা, মোলায়েম ও নকশা করা কিছু মহিলাদের পোশাক 
সংগে নিয়ে আসেন এবং সেগুলো মায়ের হাতে তুলে দেন। বয়সের কারণে তখন হযরত 
আসমা (রা) দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন তাই কাপড়গুলোর উপর হাত বুলিয়ে তার 
মান বুঝার চেষ্টা করেন । যখন বুঝতে পারেন এগুলো অতি উন্নম মানের তখন তা নিতে 
অস্বীকৃতি জানান। মুনযির যখন মোটা কাপড় নিয়ে এলেন তখন তিনি তা গ্রহণ করেন 
এবং খুশী হন । তারপর বলেন : ছেলে! আমাকে এমন মোটা কাপড়ই পরাবে।*" 


FE 
হযরত আসমার (রা) চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো দানশীতা । আর এ গুণটি তিনি 
অর্জন করেন আল্লাহর প্রতি তার দৃঢ় ঈমান ও পারিবারিক এঁতিহ্য: থেকে । পিতা আবু 
বকরের (রা) দানশীলতার গুণটি তার তিন কন্যা- আসমা’, ‘আয়িশা ও উম্মু কুলছুম (রা) 
পূর্ণর্ূপে ধারণ করেন। দানশীলতার এ গুণটি তাদের সনত্তায় পূর্ণমাত্রায় বিকশিত হয়। 
এমনকি তাদের সময়ে এ ক্ষেত্রে তারা দৃষ্টান্তে পরিণত হন । হযরত ‘আবদুল্লাহ ইবন 
যুবায়র (রা) তাঁর মা ও খালার দানশীলতার কথা বলছেন এভাবে : Ss 


ELS wl Li cis a3, clos Lis Cw Js LS 5 nl cul 


Lal mL Lint ss ০১ Las sl 5] > Md এ! sl 25 
xj bs FEY lS 


২৫. তাবাকাত-৮/২৫০, ২৫১; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৯০, ২৯১; মুসনাদে আহমাদ-৬/৩৫২ 

২৬. তাবাকাত-৮/২৫০ | 

২৭. তারীখুল ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহীর ওয়াল আ‘লাম-৩/১৩৫; সিয়ারু আলাম আন- 
নুবালা-২/২৯২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১২৮ আসহাবে রাসূলের জীবনকথা 


‘আমি আমার মা আসমা ও খালা ‘আয়িশা (রা) থেকে অধিক দানশীলা কোন নারী 
দেখিনি। তাদের দু'জনের দান প্রকৃতির মধ্যে কিছু ভিন্নতা ছিল । খালা ‘আয়িশার স্বভাব 
ছিল প্রথমতঃ তিনি বিভিন্ন জিনিস একত্র করতেন । যখন দেখতেন যে যথেষ্ট পরিমাণে 
জমা WE গেছে তখন হঠাৎ করে একদিন তা সবই বিলিয়ে দিতেন। কিন্তু আমার মা 
UA UN NT কা 
জমা করে রাখতেননা ॥' 
সম্ভবতঃ আসমা’ (রা) এই দানশীলতার ক্ষেত্রে EE EE ET EE 
বাণীর অনুসরণ করতেন। তিনি আসমাকে কোন জিনিস জমা করে রাখতে এবং গুনে 
গুনে খরচ করতে নিষেধ করেন এবং বলেন তুমি যদি এমন কর তাহলে আল্লাহ তোমার 
প্রতিও এমন করবেন । তোমার রুি-রিযিকের উৎস বন্ধ হয়ে যাবে। রাসূল (সা) বলেন :* 


Sle dl ars cars Y lolly 
‘হে আসমা! তুমি হিসাব করো না। তাহলে আল্লাহও তোমাকে দানের ক্ষেত্রে হিসাব 
করবেন।' 
আসমা’ (রা) বলেন : রাসূলুল্লাহর (সা) এই উপদেশ বাণীর পর থেকে আমি কী খরচ 
করলাম এবং কী আমার হাতে এলো তা আর হিসাব করিনি। যা কিছুই আমি খরচ 
করেছি আল্লাহ আমাকে তা পূরণ করে দিয়েছেন।* 
তিনি তার ছেলে-মেয়েদের এই বলে উপদেশ দিতেন যে, তোমার ধন-সম্পদ অন্যের 
সাহায্য ও উপকারের জন্য দেওয়া হয়, জমা করার জন্য নয় । তুমি যদি তোমার অর্থ- 
বিত্ত আল্লাহর বান্দাদের জন্য খরচ না কর এবং কৃপণতা কর তাহলে আল্লাহও তীর 
অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করবেন । তুমি যা কিছু দান করবে অথবা খরচ করবে, 
প্রকৃতপক্ষে তাই হবে তোমার সঞ্চয়, এ সঞ্চয় কখনো কম হবে না, অথবা নষ্টও হবে 


না৷” 


হযরত আসমা’ (রা) কখনো অসুস্থ ' হলে তার মালিকানার সকল দাসকে মুক্ত করে 
দিতেন।* উম্মুল মু'মিনীন হযরত ‘আয়িশা (রা) মৃত্যুকালে এক খণ্ড ভূমি রেখে যান যা 
উত্তরাধিকার হিসেবে আসমা’ (রা) লাভ করেন। তিনি সেই ভূমিটুকু এক লাখ দিরহামে 
বিক্রি করেন এবং সকল অর্থ আত্মীয় ও পরিজনদের মধ্যে বিলি করে দেন ।** 


হযরত আসমার (রা) স্বামী হযরত যুবায়র (রা) ছিলেন অনেকটা রূঢ় প্রকৃতির মানুষ । এ 
কারণে আসমা’ (রা) একবার রাসূলকে (সা) জিজ্ঞেস করেন যে, আমি কি আমার স্বামীর 


২৮. সাহীহ আল-বুখারী, ফিল হিবা (২৫৯০, ২৫৯১), ফিয যাকাত (১৪৩৩, ১৪৩৪) 

২৯. তারীখু মাদীনাতি দিমাশৃক (তারাজিম আন-নিসা’)-১৯; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৩৫৭ 
৩০. তারীখু মাদীনাতি দিমাশৃক-১৬; তাবাকাত-৮/৩৫৭ 

৩১. তাবাকাত-৮/২৮৩ 

৩২. সাহীহ আল-বুখারী, বাবু হিবাতিল ওয়াহিদ লিল জামা‘আহ্‌ । 


http://islamiboi.wordpress.com 


Contents 


- আসহাবে রাসূলের জীবনকথা ১২৯ 


সম্পদ থেকে অরুমতি হয়ত ৰ মনে বহমান করে গজি হর বললেন: হা, 
করতে পার ।** 

একবার হযরত আসমার (রা) মা মদীনায় তীর নিকট আসেন এবং কিছু অর্থ সাহায্য 
চান। তিনি তার অভ্যাস মত রাসূলের (সা) নিকট ছুটে যান এবং জিজ্ঞেস করেন, আমার 
মা একজন মুশরিক (পৌত্তলিক), আমার নিকট কিছু অর্থ সাহায্য চাচ্ছেন, আমি কি 
তাকে সাহায্য করতে পারি? রাসূল (সা) বললেন : তিনি তোমার মা।** অর্থাৎ তাকে 
তুমি সাহায্য করতে পার । মুহাম্মাদ ইবন আল-মুনকাদির (মৃ. ১৩০ হি.) যিনি একজন 
বড় মাপের তাববি‘*ঈ ছিলেন, বলেন : ‘আসমা’ ফৰ বং উদারপ্রাণ দানশীল 
স্বভাবের মহিলা ।'** 


শাশুড়ীর সাথে ভুল বোঝাবুঝি 

হযরত আসমার (রা) শাশুড়ী ছিলেন EOE METI EY COE 
মুত্তালিব (রা) তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি ছিলেন। ইসলামী জীবনে বীরত্ব 
ও সাহসিকতার জন্য খ্যাতিও অর্জন করেন। তবে স্বভাবে একটু রুক্ষতা ছিল। রেগে 
গেলে তা অনেকটা মাত্রা ছেড়ে যেত । এসব কারণে পুত্রবধূ আসমার (রা) সঙ্গে অনেক 
সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতো । আর তা নিয়ে মা ও ছেলের মধ্যেও মান-অভিমানের 
অবতারণা হতো । এ রকম একটি ঘটনা ইবন ‘আসাকির ‘উরওয়া ইবন আয-যুবায়রের 
সূত্রে বর্ণনা করেছেন। একবার আসমার কোন ব্যাপার নিয়ে সাফিয়্যা ও তার ছেলে 
যুবায়রের মধ্যে স্ষুক্ধ কথাবার্তা হয়। আসমা-যুবায়রের ছোট্ট মেয়ে খাদীজা সব সময় 
তার দাদীর কাছে থাকতো । সে তার আব্বা-দাদীর কথা শোনে এবং তার মার কাছে 
গিয়ে বলে : মা, আপনি কেন দাদীকে বকেছেন? তিনি আব্বার নিকট অভিযোগ 
করেছেন। কথাটি জানাজানি হয়ে গেল সাফিয়্যা ছেলের উপর ভীষণ অসন্তুষ্ট হলেন এই 
ভেবে যে, তার কথাটি ছেলে বউকে বলে দিয়েছে। তিনি এজন্য ছেলেকে তিরস্কার 
করেন। যুবায়র (রা) মাকে বললেন : মা, আমি তাকে বলিনি । এতে মা আরো ক্রুদ্ধ 
হলেন। ভাবলেন, ছেলে তার নিকট সত্য গোপন করছে। আসলে যুবায়রও জানতেন না, 
আসমা’ বিষয়টি কার কাছ থেকে জেনেছেন। রাগের চোটে সাফিয়্যা (রা) তখন ছেলের 
প্রতি তিরস্কারমূলক বেশ কিছু শ্লোক উচ্চারণ করেন। অবশেষে বিষয়টি পরিষ্কার হলো। 
যুবায়র (রা) বললেন : মা, আসমাকে একথা বলেছে খাদীজা সাফিয়্যা বললেন : তাই! 
সে যেন আর কখনো আমার ঘরে না আসে ।** উল্লেখ্য যে, হযরত সাফিয়্যা (রা) 
আসমা-যুবায়রের (রা) সন্তানদেরকে খুবই আদর করতেন । ‘আবদুল্লাহ ইবন যুবায়রকে 
তো কোলে করে নাচাতেন, আর সুর করে কবিতার চরণ আবৃত্তি করতেন ।** 


৩৩. মুসনাদ-৬/৩৫৩ 
৩৪. সাহাবিয়াত-১৬০ 
৩৫. তাবাকাত-৮/২৫৩ 
৩৬. তারীখু মাদীনাতি দিমাশ্ক (তারাজিম আন-নিরসা) পৃ. ১৭, ১৮ 
৩৭. বানাত আস-সাহাবা-৬২, টীকা-১ 


ol http://islamiboi.wordpress.com 


Contents 


১৩০ আসহাবে রাসূলের জীবনকথা 


খোদাভীতি ও জ্ঞান 

আল্লাহর পথে সবকিছু বিলিয়ে দেওয়া, দানশীলতা, কত যেমন তার চরিত্রকে 
মাধুর্যমণ্ডিত করেছিল তেমনিভাবে জ্ঞান, খোদাভীতি, বুদ্ধিমত্তা, ফিকহ্‌ বিষয়ে পারদর্শিতা 
তীর সত্তাকে আরো মহিয়ান করে তোলে। রাসূলুল্লাহর (সা) হাদীছ বর্ণনা, জিহাদে 
অংশগ্রহণ এবং এ জাতীয় অন্যান্য কাজে তার সমান অংশীদারিত্ব লক্ষ্য করা যায়। 
' বিনীত ও বিনস্ভাবে ‘ইবাদাতে মশগুল থাকতেন এবং একাগ্ৰচিত্তে কুরআন তিলাওয়াত 
করতেন। বিশেষ কোন আয়াত পাঠের সময় বিগলিত চিত্তে বার বার তা আওড়াতে 
থাকতেন। তীর স্বামী বর্ণনা করেছেন, একদিন আমি আসমার (রা) ঘরে ছুকে দেখি সে 
নামাযে দাড়িয়ে এ আয়াত*”- | Cis UG; Ue abl bed 


‘অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি 
থেকে রক্ষা করেছেন!’ 


পাঠ করলো। তারপর পাঠ করলো আউযুবিল্লাহ। EC EE কিন্তু সে 
কাদছে আর আ'উষুবিল্লাহ পাঠ করছে। দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে আমি বাজারে গেলাম । 
কাজ সেরে আবার সেখানে ফিরে গিয়ে দেখলাম, তখনো সে কাদছে আর আউয়ুবিন্পাহ 
পাঠ করছে।** 

ইবনুল জাওযী (রহ) উল্লেখ করেছেন যে, সেকালে এমন একদল কুরআন পাঠক ও 
শ্রোতার আবির্ভাব ঘটে, যারা কুরআন পাঠ অথবা শোনার সময় অভিনব সব আচরণ 
করতো । যেমন : অচেতন হওয়া, পরিধেয় বস্তু টেনে ছিড়ে ফেলা, মাথা-মুখে চড়-থাপ্সড় 
মারা ইত্যাদি । তারা মনে করতো এর মাধ্যমে তারা আল্লাহর পানাহ ও আশ্রয় কামনা 
করছে। তারা আরো মনে করতো, সর্বাধিক পরিচ্ছন্ন অন্তঃকরণ ও সর্বাধিক সৎকর্মশীল 
রাসূলুল্লাহর (সা) সাহাবীগণ এমন করতেন এবং তারা কেবল তাদেরই অনুসরণ 
করছে।£? কূফার বিখ্যাত হাফিজ হুসাইন ইবন ‘আবদুর রহমান আস-সুলামী (মৃ. ১৩৬ 
হি.) বলেন : একবার আমি আসমা’ বিন্ত আবী বকরকে (রা) জিজ্ঞেস করলাম, কুরআন 
' তিলাওয়াতের সময় রাসুলুল্লাহর (সা) সাহাবীগণ কেমন করতেন? বললেন : আল্লাহ 
যেমন তাদের বর্ণনা দিয়েছেন যে, তাদের চোখ অশ্রুপূর্ণ এবং গাত্রতৃক রোমাঞ্চিত হয়। 
বললাম : এখানে এমন কিছু লোক আছে যাদের সামনে কুরআন পাঠ করলে অচেতন 
হয়ে পড়ে । হযরত আসমা (রা) বললেন : .,3>| olbaSll co OL Sil 

‘বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ্‌ চাই ৷ 

মুলতঃ হযরত আসমা (রা) আল-কুরআনের দু’টি আয়াতের দিকে ইঙ্গিত করেছেন যাতে 
কুরআন তিলাওয়াতের সময় সাহাবায়ে কিরামের অবস্থা চিত্রিত হয়েছে। সেই আয়াত 


৩৮. সূরা আত-তুর-২৭ 

৩৯. হিলয়াতুল ur ২/৫৫; আদ-দুররুল মানছুর- ৭/৬৩৫ 

৪০. আল-কুস্সাম ওয়াল-মুযাক্কিরীন-৪০ H 
৪১. আল-বাহর আল-মুহীত-৯/১৯৬; তারীখু মাদীনাতি CE (তারাজিম আন-নিসা’-২০) 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৩১ 


bl হলো 8 


een HB Oe OL #8 0. of #0 


তলের প্রতি যা অবতীর্ণ দয়াত তনিংরাতারা লোন তনত অ যি 
করে তার জন্য তুমি তাদের চোখ বিগলিত দেখবে !’ | 


SY SES ] I ds AL ss lis Ls El | 4 bf 


“dl 53 4! 3 Sl cals 


তাহ অবতীৰ্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্যপূর্ণ এবং যা পুনঃ 
পুনঃ আবৃত্তি করা হয়। এতে, যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের গা 
nie অতঃপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে ।”** 
এই উম্মাতের সর্বাধিক খোদাভীরু ও পুণ্যবান মানুষ হলেন সাহাবায়ে কিরাম (রা) । তারা 
সরাসরি হযরত রাসূলে কারীমের (সা) নিকট থেকে ইসলামের সঠিক জ্ঞান লাভ করেন। 
সুতরাং তারা যা করেননি, ইবাদাতের নামে তা করা কোনভাবেই সঙ্গত নয়। একথাই 
হযরত আসমা’ (রা) ‘আ'উযুবিল্লাহ’ পাঠের মাধ্যমে বুঝাতে চেয়েছেন। তিনি আরো 
বুঝাতে চেয়েছেন যে, এ সকল লোক যা করে তা মূলতঃ শয়তানের কাজ । সততা ও 
নিষ্ঠা ছিল হযরত আসমার (রা) স্বভাবগত। গোটা মানব সমাজের প্রতি ছিল তীর 
সহমর্মিতা । একবার হযরত রাসূলে কারীম (সা) সুর্য গ্রহণের নামায আদায় করছিলেন। 
নামায খুব দীর্ঘ ছিল। আসমা’ (রা) ভয় পেয়ে গেলেন এবং ক্লান্ত হয়ে এদিক ওদিক 
তাকাতে লাগলেন হঠাৎ তীর অদূরে দীড়ানো দুই মহিলার উপর দৃষ্টি পড়লো । ওই দুই 
মহিলার একজন ছিল একটু স্থূলকায় এবং অন্যজন একটু হালকা-পাতলা ও দুর্বল । 
তাদের নামাযে দাড়িয়ে থাকা দেখে তিনি সাহস ও শক্তি পেলেন। তিনি সরে পড়ার 
সিদ্ধান্ত পাল্টালেন এবং মনে মনে নিজেকে বললেন, তাদের চেয়েও বেশী সময় আমার 
দাড়িয়ে থাকা উচিত ।** যে কথা সেই কাজ । নামায শেষ হওয়া পর্যন্ত ঠায় দাড়িয়ে 
থাকলেন। নামাযও ছিল কয়েক ঘণ্টা দীর্ঘ । শক্তভাবে দাড়িয়ে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত 
EGE রাহ কম দ্রবয থয হাতি টা 
প্রয়োজন পড়ে ।£* 
সে যুগে হযরত আসমা (রা) বহবিধ জ্ঞানের উৎসস্থল ছিলেন। ভিনি সবের একজন 
HC BOO BD WOE NCATE EON 


8২. সূরা আল-মায়িদা-৮৩ 

৪৩. সূরা আয-যুমার-২৩ 

88. মুসনাদে আহমাদ-৩/৩৪৯ 

8৪৫. সাহীহ আল-বুখারী-১/১৪৪ 

৪৬. Ma a ওয়াল লুগাত-২/৫৯৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৩২ আসহাবে রাসূলের জীবনকথা 


8 es dl 02 aS Sol 5S UBD ll pel oe cried 02 Sg OS 


Ll oF slo ils k 


_ সাঈদ Eo আল-মুসায়্যিব (রহ) ছিলেন অন্যতম শ্রেষ্ঠ স্বপ্নের তা‘বীরকারী । তিনি এ 
জ্ঞান লাভ করেন আসমা’ বিনত আবী বকর থেকে । আর আসমা’ লাভ করেন তার পিতা 
আবু বকর (রা) থেকে !' 

' হযরত আসমার (রা) বহু ভক্ত ও অনুসারী ছিলেন। ভক্তি ও শ্রদ্ধা সহকারে তারা 
আসতেন তার সাথে দেখা করতে তার পূ্তঃ পবিত্রতার ব্যাপক প্ৰসিদ্ধি ছিল। মানুষ 
আসতো তার দুআ নিতে । বিশেষ করে বিপদ-আপদের সময় মানুষ আসতো তার দ্বারা 
দু‘আ করাতে কখনো কোন জ্বরে আক্রান্ত নারী তার নিকট এলে তিনি তার বুকের উপর 
পানি ছিটিয়ে দিয়ে বলতেন, রাসূল (সা) বলেছেন : জ্বর হল জাহান্নামের আগুন, আর 
তোমরা তা পানি দিয়ে ঠাণ্ডা কর" 

উম্মুল মু'মিনীন হযরত ‘আয়িশা (রা) ইনতিকালের সময় হযরত রাসূলে কারীমের (সা) 
একটি জোব্বা হযরত আসমাকে (রা) দিয়ে যান। আসমার (রা) বাড়ীর কেউ অসুস্থ হলে 
তিনি এই জোব্বা ধোওয়া পানি তাকে পান করাতেন ।*” 


হযরত আসমা’ (রা) কয়েকবার হজ্জ করেন। প্রথম বার আদায় করেন হযরত রাসূলে 
কারীমের (সা) সঙ্গে । 


হাদীছ স্মৃতিতে ধারণ ও বর্ণনা 

হযরত আসমা’ (রা) হযরত রাসূলে কারীমের (সা) হাদীছ স্মৃতিতে ধারণ ও বর্ণনার 
ক্ষেত্রে সাহাবায়ে কিরামের (রা) কন্যাদের অনেককে অতিক্রম করে গেছেন। তবে আবূ 
বকরের (রা) পরিবারের মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এ ক্ষেত্রে 
হযরত ‘আয়িশা (রা) তাকে ডিঙ্গিয়ে গেছেন। যে সকল পুরুষ বা মহিলা সাহাবী থেকে 
এক শো’র কম হাদীছ বর্ণিত হয়েছে তাদেরকে “আসহাবুল ‘আশারা” বলা হয়।** তার 


৪৭. সাহীহ মুসলিম, ফিস সালামি (২২১১); বুখারী, ফিত তিব্ব (৫৭২৪) 

৪৮. মুসলিম, ফিল-লিবাসি ওয়ায যীনাতি (২০৬৯); তাবাকাত-১/৪৫৪; মুসনাদ-৬/৩৪৮ 

৪৯. যে সকল মহিলা সাহাবীকে ‘আসহাবুল ‘আশরা’-এর মধ্যে গণ্য করা হয় তাঁদের মধ্যে অন্যতম হলেন : 
১. আসমা’ বিনত ইয়াযীদ (রা) । বর্ণিত হাদীছের সংখ্যা-৮১ 

. মায়মুনা বিন্ত আল-হারিছ, উম্মুল মু'মিনীন (রা) ৷ বর্ণিত হাদীছের সংখ্যা-৭৬ 

উম্মু হাবীবা, উম্মুল মু'মিনীন (রা) । বর্ণিত হাদীছের সংখ্যা-৬৫ 

আসমা’ বিন্ত ‘উমাইস (রা) । বর্ণিত হাদীছের সংখ্যা-৬০ 

আসমা’ বিন্ত আবী বকর (রা) ৷ বর্ণিত হাদীছের সংখ্যা-৫৮ 

উম্মু হানী বিন্ত আবী তালিব (রা) বর্ণিত হাদীছের সংখ্যা-৪৬ 

ফাতিমা বিন্ত কায়স (রা) । বর্ণিত হাদীছের সংখ্যা-৩৪ 

উম্মুল ফাদল বিন্ত আল-হারিছ (রা) ৷ বর্ণিত হাদীছের সংখ্যা-৩০ 

. উম্মু কায়স বিন্ত মিহসান (রা) । বর্ণিত হাদীছের সংখ্যা-২৪ 


http://islamiboi.wordpress.com 


Vapor ogGw 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৩৩. 


স্বামী যুবায়র (রা)ও এই শ্রেণীর বর্ণনাকারীদের অন্তর্গত । তবে তিনি তীর স্বামীর চেয়ে 
বিশটি হাদীছ বেশী বর্ণনা করেছেন। তিনি যেখানে ৫৮ (আটান্ন)টি, মতান্তরে ৫৬টি 
হাদীছ বৰ্ণনা করেছেন, সেখানে তীর স্বামীর বর্ণিত হাদীছের সংখ্যা ৩৮ (আটত্রিশ)। 
হযরত আসমার বর্ণিত হাদীছ সাহীহাইনসহ সুনান ও মুসনাদের বিভিন্ন গ্রন্থে সংকলিত 
হয়েছে। ১৪ (চৌদ্দ)টি হাদীছ সাহীহ বুখারী ও সাহীহ মুসলিমে সংকলিত হয়েছে। 
তাছাড়া ৪ (চার)টি বুখারী এবং ৪ (চার)টি মুসলিম এককভাবে সংকলন করেছেন।** 
হযরত আসমা’ (রা) থেকে যে সকল মানুষ হাদীছ বর্ণনা করেছেন তাদের মধ্যে বিশেষ 
উল্লেখযোগ্য কয়েকজন হলেন : তীর দুই ছেলে- ‘আবদুল্লাহ ও ‘উরওয়া, তার দৌহিত্র 
‘আবদুল্লাহ ইবন ‘উরওয়া, তার আযাদকৃত দাস ‘আবদুল্লাহ ইবন কায়সান, ইবন 
‘আব্বাস, মুহাম্মাদ ইবন আল-মুনকাদির, ওয়াহাব ইবন কায়সান ও আরো অনেকে । 
আর মহিলাদের মধ্যে : : ফাতিমা বিন্ত শায়বা, উম্মু কুলছুম মাওলাতুল হাজাবা ও আরো 
অনেকে ।** 


হযরত আসমার (রা) মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তাছাড়া তিনি একজন বাপী মহিলা 


ছিলেন। স্বামী যুবায়র (রা) ও পুত্র আবদুল্লাহ (রা) শাহাদাত বরণের পর তিনি যে 
TEN 


তালাক 

বিভিন্ন সীরাত গ্রন্থে হযরত যুবায়র (রা) কর্তৃক হযরত আসমা’কে (রা) তালাক দানের 
কথা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তবে কোন গ্রন্থে এর কোন কারণ উল্লেখ করা হয়নি । 
তবে ইবনুল আছীর সম্ভাব্য দু'টি কারণের কথা বলেছেন। একটি এই যে, হযরত আসমা!’ 
(রা) বার্ধক্যে পৌছে গিয়েছিলেন এবং বয়সের কারণে দৃষ্টিশক্তিও যেতে বসেছিল ॥" 
আর তাই হযরত যুবায়র (রা) তাকে দূরে সরিয়ে দিতে চান । দ্বিতীয়টি এই যে, যে কোন 
কারণেই হোক দু'জনের সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। আর তা তালাক তথা 
সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে গিয়ে পৌছে। প্রথম কারণটি কোনভাবেই যুক্তিগ্রাহ্য নয় ৷ 
হযরত যুবায়র (রা) যে পর্যায়ের মানুষ তাতে কি একথা কল্পনা করা যায় যে, বার্ধক্যের 
কারণে বহু সম্ভানের জননী স্ত্রীকে ত্যাগ করবেন? তাও আবার যখন তিনি অন্ধ হয়ে 
গেছেন? দ্বিতীয় যে কারণটির কথা বলা হয়েছে তা অবশ্য যুক্তিসঙ্গত । আর সে কারণে 
তালাক দেওয়া সম্ভব । হযরত যুবায়রের (রা) স্বভাব ছিল একটু রুক্ষ ও কঠোর প্রকৃতির । 


১০. আর-রুবায়্য' বিন্ত মু‘আওবিয (রা) ৷ বর্ণিত হাদীছের সংখ্যা-২১ 
(বানাত আস-সাহাবা-পৃ. ৬৫; টীকা-১) 
৫০. আলাম আন-নিসা’-১/৪৯; আল-ইসাবা-৪/২৩০ বানাত আস-সাহাবা-৬৫, ৬৬ 
৫১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৯২; তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৫৯৭; তাহযীব আত- 
তাহযীব-১০/৪৫১ 
৫২. আ‘লাম আন-নিসা’-১/৪৯ 
৫৩. উঁসুদুল গাবা-৫/৩৯৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৩৪ আসহাবে রাসূলের জীবনকথা : 


ফলে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে এবং তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায় । ইবনুল 
আছীরের আরেকটি বর্ণনায় একথার সমর্থন পাওয়া যায়। একবার কোন একটি কথার 
‘কারণে হযরত যুবায়র (রা) স্ত্রী হযরত আসমার (রা) উপর ভীষণ ক্ষেপে গেলেন। 
এমনকি তা মারপিট পর্যন্ত গড়ায় । আসমা’ (রা) ছেলে আবদুল্লাহকে (রা) ডাকলেন 
সাহায্যের জন্য । যুবায়র (রা) -তাকে আসতে দেখে বললেন, তুমি যদি এখানে আস 
তাহলে তোমার মাকে তালাক । ‘আবদুল্লাহ (রা) বললেন, আপনি আমার মাকে আপনার 
কসমের লক্ষ্যস্থলে পরিণত করলেন? তারপর জোর করে তিনি পিতার হাত থেকে মাকে 
ছাড়িয়ে আনেন । তারপর আসমা!’ (রা) পৃথক হয়ে যান“ হিশাম ইবন ‘উরওয়া বলেন : 
যুবায়র যখন আসমাকে (রা) তালাক দেন তখন উরওয়া ছোট । যুবায়র (রা) ‘উরওয়াকে 
নিজের কাছে নিয়ে নেন।“* যাই হোক না কেন, তালাকের পর আসমা’ (রা) ছেলে 
‘আবদুল্লাহর (রা) নিকট চলে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। হযরত 
‘আবদুল্লাহ (রা) একজন বা বত ত থলের শয। জহং ! 
মায়ের সম্তষ্টিই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য । 

হযরত যুবায়র (রা) যে হযরত আসমার EE EE OE TET 
আরো কিছু বর্ণনায় জানা যায়। যেমন আসমা’ (রা) একদিন তার পিতা আবু বকরের 
(রা) নিকট গিয়ে তার প্রতি যুবায়রের (রা) কঠোর আচরণের অভিযোগ করলেন। আবু 
বকর (রা) আসমার (রা) কথা শোনার পর প্রথমে যুবায়রের (রা) প্রশংসা করলেন এবং 
নানা বিষয়ে তার যোগ্যতার সাক্ষ্য দিলেন। তারপর তাকে উপদেশ দিলেন: আমার 
মেয়ে! ধৈর্য ধর। একজন নারীর যদি একজন সৎ স্বামী থাকে এবং সে যদি স্ত্রীর পূর্বে 
মারা যায়, আর স্ত্রী যদি দ্বিতীয় বাজ আহ গদ এক মর 
হবে ।* 


NUE EEO HEI 

প্রাচীন কাল থেকে আরব ভূমির এ বৈশিষ্ট্য আছে যে, EET EE TU 
দানশীল । তেমনিভাবে EE AES CE HEE A 
হযরত আসমা’ (রা) দানশীল হিসেবে যেমন খ্যাতি অর্জন করেছেন, তেমনি একজন 
সাহসী বীর মহিলা হিসেবেও প্ৰসিদ্ধি পেয়েছেন। সাঈদ ইবন আল-আসের (রা) সময় 
যখন মদীনার আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এবং শহরে ব্যাপকভাবে অরাজকতা ছড়িয়ে 
পড়ে তখন হযরত আসমা’ (রা) একটি সুতীক্ষ্ণ খঞ্জর বালিশের নীচে রেখে ঘুমাতেন। 
লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন, কোন চোর-বাটপাড় ও দুষ্কৃতিকারী যদি 
lao MEL MLL Ac AMRILEAAS a sll ad nd ad SLL 


৫৪. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৯২; তারীখ আল-ইসলাম ওয়া তাবাকাত আল-মাসাহীর ওয়াল- 
আ‘লাম-৩/১৩৪ 

৫৫. তাবাকাত-৮/২৫৩; উসুদুল গাবা-৫/৩৯৩ 

৫৬. আ‘লাম আন-নিসা’-২/৪৮; বানাত আস-সাহাবা-৫৯ 

৫৭. নিসা’ হাওলার রাসূল-১৮৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১৩৫ 


হযরত আসমা’কে (রা) জিহাদের ময়দানেও দেখা যায়। শাম অভিযানে তিনি স্বামী 
যুবায়রের (রা) সঙ্গে ছিলেন এবং বিখ্যাত ইয়ারমুক যুদ্ধ প্রত্যক্ষ করেন৷“ 
হযরত আসমার (রা) পুত্র “আবদুল্লাহর (রা) বয়স যখন পূর্ণ যৌবনকাল তখন উমাইয়্যা 
খলীফাদের বিরুদ্ধাচরণ করে হিজায, মিসর, ইরাক ও খুরাসানসহ সিরিয়ার বেশীর ভাগ 
অঞ্চলের লোকেরা তাকে খলীফা বলে মেনে নেয় এবং তার হাতে বাই‘আত (আনুগত্যের 
শপথ) করে । উমাইয়্যা খিলাফতের প্রতিষ্ঠাতা হযরত মু‘আবিয়া (রা) ইনতিকালের পূর্বে 
তার পুত্র ইয়াধীদকে খিলাফতের উত্তরাধিকারী মনোনীত করে ইসলামের ইতিহাসে প্রথম 
রাজতন্ত্রের প্রতিষ্ঠা করে যান। কিন্তু ইয়াধীদের এভাবে রাজতান্ত্রিক পদ্থায় ক্ষমতা গ্রহণ 
ও তার অনৈসলামী জীবনধারা ইসলামী খিলাফতের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ মেনে 
নিতে পারেনি। হযরত আব দুল্লাহও (রা) ইয়াযীদের বাই‘আত করতে অস্বীকার করেন। 
তিনি মক্কাকে ইসলামী খিলাফতের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে অবস্থান নেন। 
চতুৰ্দিক থেকে মানুষ দলে দলে এসে তার হাতে বাই‘আত করতে থাকে তিনি তার 
নিয়ন্ত্রিত অঞ্চলে শাসন কাজ পরিচালনা করতে থাকেন। যখন আবদুল মালিক ইবন 
মারওয়ান খিলাফতের দায়িত্ব খহণ করেন তখন তীর উষীর হাজ্জাজ ইবন ইউসুফ হযরত 
‘আবদুল্লাহকে (রা) প্রতিহত করার সিদ্ধান্ত নেন । তিনি বিশাল সমরশক্তি নিয়ে হিজরী 
৭২ সনের ১লা যুলহিজ্জা মক্কা অবরোধ করেন । বাইরের সকল যোগাযোগ থেকে মক্কা 
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধারে ছয় মাস উভয়পক্ষের মধ্যে যুদ্ধ চলে। দীর্ঘ 
অবরোধের ফলে মক্কার মানুষের জীবনধারা সংকীর্ণ হয়ে পড়ে । হযরত ‘আবদুল্লাহর (রা) 
সহযোগীদের সংখ্যা দিন দিন কমতে থাকে। তারা বিজয়ের কোন সম্ভাবনা না দেখে 
বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। তিনি তার শেষ মুহূর্তের মুষ্টিমেয় কিছু অনুসারীদের নিয়ে 
কাবার হারাম শরীফে অবস্থান নেন। এখানে উমাইয়্যা সেনাবাহিনীর সাথে চূড়ান্ত 
সংঘর্ষের কিছুক্ষণ পূর্বে তিনি মা আসমার (রা) সাথে শেষবারের মত সাক্ষাৎ করতে যান। 
হযরত আসমা (রা). তখন বার্ধক্যের ভারে জর্জরিত ও অন্ধ । হযরত আসমার (রা) 
ঘটনাবহুল জীবনের অনেক কথাই ইতিহাস ধরে রাখতে পারেনি। তবে মাতা-পুত্রের এই 
শেষ সাক্ষাতের সময় তিনি যে তীক্ষ্ন বুদ্ধিমত্তা, চারিত্রিক দৃঢ়তা, ঈমানী মজবুতী, চরম 
আত্মত্যাগ, আল্লাহ নির্ভরতা ও সত্যের প্রতি একনিষ্ঠতার পরিচয় দেন ইতিহাসেতা 
চিরদিন অস্লান হয়ে থাকবে। মাতা-পুত্রের সেই সংলাপটি ছিল নিম্নরূপ : 
আবদুল্লাহ : মা, আস্‌-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু । j 
আসমা’ : ‘আবদুল্লাহ! ওয়া ‘আলাইকাস সালাম । হাজ্জাজ-বাহিনীর মিনজিনিক হারাম 
শরীফে অবস্থানরত তোমার বাহিনীর উপর পাথর নিক্ষেপ করছে, মক্কার বাড়ী-ঘর 
প্রকম্পিত করে তুলছে, এমন চরম মুহূর্তে তোমার আগমন কি উদ্দেশ্যে? 
‘আবদুল্লাহ : উদ্দেশ্য আপনার সাথে পরামর্শ । 


৫৮. বানাত আস-সাহাবা-৬৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৩৬ আসহাবে রাসূলের জীবনকথা 


আসমা!’ : পরামর্শ! কি বিষয়ে? 


‘আবদুল্লাহ : হাজ্জাজের ভয়ে EET EN HES ET 
ফেলে চলে গেছে, এমন কি আমার সন্তান এবং আমার পরিবারের লোকেরাও আমাকে 
পরিত্যাগ করেছে। এখন আমার সাথে অল্প কিছু লোক আছে। তাদের ধৈর্য ও সাহস যত 
বেশীই হোক না কেন দু’ এক ঘণ্টার বেশী কোন মতেই টিকে থাকতে পারবে না। 
এদিকে উমাইয়্যারা প্রস্তাব পাঠাচ্ছে, আমি যদি আবদুল মালিক ইবন মারওয়ানকে 
খলীফা বলে স্বীকার করে নিই এবং অস্ত্র ত্যাগ করে তার হাতে বাই‘আত হই তাহলে 
MDOT MLL ke od dia) a. a এমতাবস্থায় আপনি আমাকে কি 
পরামর্শ দেন? 
আসমা’ (রা) একটু উচ্চস্বরে বলেন . ন্যাপারটি একান্তই তোমার নিজের । আর তুমি 
তোমার নিজের সম্পর্কে বেশী জান । যদি তোমার দৃঢ় প্রত্যয় থাকে যে, তুমি হকের উপর 
আছ এবং মানুষকে হকের দিকে আহ্বান করছো, তাহলে যারা তোমার পতাকাতলে 
অটল থেকে শাহাদাত বরণ করেছে, তাদের মত তুমিও অটল থাক। আর যদি তুমি 
দুনিয়ার সুখ-সম্পদের প্রত্যাশী হয়ে থাক, তাহলে তুমি একজন নিকৃষ্টতম মানুষ ৷ তুমি 
নিজেকে এবং তোমার লোকদের ধ্বংস করছো । পুরুষের মত যুদ্ধ কর এবং জীবনের 
ভয়ে কোন অপমানকে সহ্য করো না। অবমাননাকর জীবনের চেয়ে সম্মানের সাথে 
তরবারির আঘাত খেয়ে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়! তুমি শহীদ হলে আমি খুশী হবো । 
আর যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রত্যাশী হও তাহলে তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কে 
আছে? তুমি যদি এই ভেবে থাক যে, তুমি একা হয়ে গেছো এবং আত্মসমর্পণ করা ছাড়া 
আর কোন উপায় নেই তাহলে এই কর্মপদ্ধতি কোন সম্মানীয় ব্যক্তির নয়। তুমি কতদিন 
CEA CT NN 1 
আবদুল্লাহ : তাহলে আজ আমি নিশ্চিত নিহত হবো । 
আসমা’ : স্েছায় হাজ্জাজের নিকট আত্মসমর্পণ করবে এবং বনী উমাইয়্যার ছোকরার 
তোমার মুণ্ড নিয়ে খেলা করবে, ত তা থেকে যুদ্ধ করে নিহত হওয়াই উত্তম। 
আবদুল্লাহ : মা, আমি নিহত হতে ভয় পাচ্ছি না। আমার ভয় হচ্ছে, তারা আমাকে 
নানাভাবে শাস্তি দেবে। আমার হাত-পা কেটে, অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছিন্ন করে আমাকে বিকৃত 
করে ফেলবে । 
আসমা’ : বেটা! নিহত হওয়ার পর মানুষের ভ ভয়ের কিছু নেই । যবেহ করা ছাগলের 
চিতা হান না 
মায়ের একথা শুনে হযরত ‘আবদুল্লাহর (রা) মুখমণ্ডলের দীপ্তি আরো উজ্জ্বল হয়ে 
উঠলো। তিনি বললেন : আমার কল্যাণময়ী মা, আপনার সুমহান মর্যাদা আরো 
কল্যাণময় হোক । এ সংকটময় মুহূর্তে আপনার মুখ থেকে কেবল একথাগুলো শোনার 
জন্য আমি আপনার খেদমতে হাজির হয়েছিলাম ৷ আল্লাহ জানেন, আমি ভীত হইনি, 
আমি KS ik Un আমি যে জন্য সংগ্রাম করছি, তা কোন জাগতিক সুখ- 


http: lislamiboi. wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৩৭ 


সম্পদ ও মান-মর্যাদার প্রতি লোভ-লালসা ও ভালোবাসার কারণে নয়। বরং এ সংগ্রাম 
হারামকে হালাল ঘোষণা করার প্রতি আমার তীব্র ঘৃণা ও বিদ্বেষের কারণেই । আপনি যা 
পছন্দ করেছেন, আমি এখন সে কাজেই যাচ্ছি । আমি শহীদ হলে আমার জন্য কোন 
দুঃখ করবেন না এবং আপনার সবকিছুই আল্লাহর হাতে সোপর্দ করবেন। 

আসমা’ : যদি তুমি অসত্য ও অন্যায়ের উপর নিহত হও তাহলে আমি ব্যথিত হবো । 
আবদুল্লাহ : আম্মা! আপনি বিশ্বাস রাখুন, আপনার এ সন্তান কখনও অন্যায়, অশ্লীল ও 
অশালীন কাজ করেনি, আল্লাহর আইন লংঘন করেনি, কারো বিশ্বাস ভঙ্গ করেনি, কোন 
মুসলমান বা যিম্মীর উপর যুলুম করেনি এবং আল্লাহর রিযামন্দী অপেক্ষা উৎকৃষ্ট কোন 
কিছু এ দুনিয়ায় তার কাছে নেই । একথা দ্বারা নিজেকে পবিত্র ও নিষ্পাপ বলা আমার 
উদ্দেশ্য নয়। কারণ, আমার সম্পর্কে আল্লাহই বেশী. ভালো জানেন। তারপর তিনি 
আকাশের দিকে মুখ উঠিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলেন : ইলাহী, তুমি ভালো করেই 
yal st dots ansiskyr dial che Bren db dla ssi dial a 
তিনি আমার এই অবস্থা দেখে কষ্ট না পান। 


আসমা’ বললেন : EE ORC ET CS BT oe 


‘সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার ও আমার পছন্দনীয় কাজের উপর তোমাকে 
অটল রেখেছেন।’ আমার ছেলে! আমি আশা করি তোমার ব্যাপারে আমার ধৈর্য হবে এক 
অতুলনীয় ধৈর্য । তুমি আমার সামনে নিহত হলে, তা হবে আমার ছওয়াবের উপলক্ষ্য । 
তুমি বিজয়ী হলে তা হবে আমার জন্য আনন্দের বিষয় । এখন আল্লাহর নাম নিয়ে সামনে 
এগিয়ে যাও । বৎস! তুমি একটু আমার কাছে এসো, আমি শেষবারের মত একটু তোমার 
শরীরের গন্ধ শুকি এবং তোমাকে একটু স্পর্শ করি । কারণ, এটাই তোমার ও আমার 
ইহজীবনের শেষ সাক্ষাৎ । 

‘আবদুল্লাহ (রা) বাকা হয়ে মার হাত-পা চুমুতে চুমুতে ভরে দিতে লাগলেন, আর মা 
ছেলের মাথা, মুখ ও কাধে নিজের নাক ও মুখ ঠেকিয়ে শুকতে ও চুমু দিতে লাগলেন 
এবং তার শরীরে নিজের দু’টি হাতের স্সেহের পরশ বুলিয়ে দিলেন। বিদায় বেলা 
EU 0 
' : আবদুল্লাহ! তুমি এ কী পরেছো? 

- আম্মা, এ তো আমার বর্ম । 
- বেটা, যারা শাহাদাতের অভিলাষী, এ তাদের পোশাক নয়। 
- মা, আপনাকে খুশী করা ও আপনার হৃদয়ে প্রশান্তি দানের উদ্দেশ্যে আমি এ পোশাক 
পরেছি ।* 

EC 0 ET TEE OS TEE TEE EE TEU 
উচিত কাজ হবে এমনটিই ৷ তাছাড়া এ হবে তোমার কর্মতৎপরতা, গতি ও চলাফেরার 


৫৯. আসহাবে রাসূলের জীবন কথা-১/২১১-২১২ 


১৮-_ http:/lislamiboi.wordpress.com 


Contents 


১৩৮ আসহাবে রাসূলের জীবনকথা 


জন্যও 1 বছ দা পমতহর তযাকক থা জেরে 
দেওয়া হলেও তোমার সতর অপ্রকাশিত থাকবে। 


মায়ের কথামত ‘আবদুল্লাহ তঁ তার বর্ম খুলে পাজামা পরলেন এবং একথা বলতে বলতে 
হারাম শরীফের দিকে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে চলে গেলেন : মা, আমার জন্য দুআ 
করতে ভুলবেন না- আমার নিহত হওয়ার পূর্বে ও পরে উভয় অবস্থায় । 

- আল্লাহর দরবারে দু'আ করতে আমি কখনো ভুলবো না । কেউ অসত্যের উপর যুদ্ধ 
করে, কিন্তু তোমার এ যুদ্ধ সত্যের জন্য । তারপর তিনি দু'টি হাত আকাশের দিকে তুলে 
দু'আ করলেন : হে আল্লাহ, রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে 
তখন রাত জেগে জেগে তার দীর্ঘ ইবাদাত ও উচ্চকণ্ঠে কান্নার জন্য আপনি তার উপর 
রহম করুন। হে আল্লাহ, রোযা অবস্থায় মক্কা ও মদীনাতে মধ্যাহ্নকালীন ক্ষুধা ও 
পিপাসার জন্য তার উপর দয়া করুন । হে আল্লাহ! পিতা-মাতার প্রতি সদাচরণের জন্য 
তার প্রতি আপনি করুণা বর্ষণ করুন৷ হে আল্লাহ, আমি তাকে আপনারই নিকট সোপর্দ 
' করেছি। তার জন্য আপনি যে ফয়সালা করবেন তাতেই আমি রাযী । এর বিনিময়ে 
আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন৷ 
মা হযরত আসমার (রা) কথাগুলো হযরত ‘আবদুল্লাহর (রা) অন্তরে প্রশান্তি বয়ে আনে। 
তিনি চলে যান এবং অত্যন্ত জল 
মিত 1 


A a UN HSN El by iu 


shed « SY Lj 

‘আমার মা আসমা’! 0 MEE TEE SE IEE EEE EE 
আমার দীনদারী ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই । আর অবশিষ্ট আছে একখানি ধারালো 
তরবারি যা দিয়ে আঘাত করতে করতে আমার ডান হাত দুর্বল হয়ে গেছে’ 

সে দিন সূর্য অস্ত যাবার আগেই হযরত ‘আবদুল্লাহ (রা) তার মহাপ্রভুর সাথে মিলিত 
হন । হত্যার পর হাজ্জাজ তার লাশ ঝুলিয়ে রেখেছিল । দাসীকে সংগে করে মা আসমা’ 
(রা) এলেন ছেলের লাশ দেখতে । দেখলেন, নীচের দিকে মুখ করে লাশ ঝুলানো 
রয়েছে। লাশের পাশে দাড়িয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ়ভাবে বললেন : ‘ইসলামের ৩ ' 
অশ্বারোহীর এখনো কি অশ্বের পিঠ থেকে নামার সময় হলো না?’ জনতার ভিড় কমানোর 
উদ্দেশ্যে তাকে সরিয়ে নেওয়ার জন্য হাজ্জাজ লোক পাঠায় । তিনি যেতে অস্বীকৃতি 
জানান। সে আবারো লোক মারফত বলে পাঠায়, এবার না এলে চুলের গোছা ধরে টেনে 
_ আনা. হবে। হযরত আসমা (রা) হাজ্জাজের ভয়ে ভীত হলেন না। তার ধমকে মোটেই 

কান দিলেন না। 


৬০. হায়াতুস সাহাবা-১/৫৭৪; বানাত আস-সাহাবা-৭০ 


http://islamiboi.wordpress.com 


. Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৩৯ 


সত্য উচ্চারণ ছিল হযরত আসমার (রা) চরিত্রের উজ্জ্বলতম বৈশিষ্ট্য । হাজ্জাজের মত 


সামনি দাতভাঙ্গা জবাব দিয়ে তার অহঙ্কার চূর্ণ করে দিয়েছেন হযরত ‘আবদুল্লাহর (রা) 


শাহাদাতের পর হাজ্জাজ হয়রত আসমার (রা) নিকট এসে বলে : আপনার ছেলে 


আল্লাহর EO an) Slates Add Act dis Mal Mes 


কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করিয়েছেন। 

দৃঢ় কণ্ঠে আসমা’ (রা) জবাব দেন : তুমি মিথ্যাবাদী, EET EE ETS 
ছিল সাওম পালনকারী, রাত জেগে আল্লাহর ইবাদাতকারী, অত্যন্ত আল্লাহভীরু, 
অত্যধিক ইবাদাতকারী, পিতামাতার অনুগত ও বাধ্য সন্তান । তবে আমি নবী কারীমের 
(সা) মুখ থেকে শুনেছি, ছাকীফ বংশে একজন মিথ্যাবাদী ভণ্ড এবং একজন যালিম পয়দা 
হবে। মিথ্যাবাদী (আল-মুখতার আছ-ছাকাফী)-কে তো আগেই দেখেছি । আর যালিম, 
সে তূমিই- যাকে আমি এখন দেখছি । হযরত আসমার (রা) একথা শুনে হাজ্জাজ ভীষণ 
উত্তেজিত হয় এবং বসা অবস্থা থেকে উঠে দাড়িয়ে যায়। কিন্তু কোন কিছু বলার সাহস 
হারিয়ে চুপ করে দাড়িয়ে থাকে।* 

অন্য একটি বর্ণনায় এসেছে। হাজ্জাজ আসমাকে (রা) লক্ষ্য করে বলে : বলুন তো আমি 
আল্লাহর দুশমন ‘আবদুল্লাহর সাথে কেমন ব্যবহার করেছি? আসমা’ জবাব দেন : তুমি 
তার দুনিয়া নষ্ট করেছো, আর ন বই মত অনাত 
নাকি তাকে “যাতুন নিতাকাইন’ তনয় বলে ঠাট্টা করেছো । আল্লাহর কসম, আমিই ‘যাতুন 
নিতাকাইন’। আমি একটি নিতাক দিয়ে রাসূলুল্লাহ (সা) ও আবূ বকরের (রা) খাবার 
বেধেছি। আরেকটি নিতাক আমার কোমরেই আছে।** একথাও বর্ণিত হয়েছে যে, 
হাজ্জাজ আসমার (রা) নিকট এসে বলে: মা, আমীরুল মু'মিনীন আপনার খৌজখবর 
নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আপনার কোন প্রয়োজন আছে কি? আসমা 
(রা) অত্যন্ত কঠোরভাবে বলেন : আমি তোমার মা নই । আমি রাস্তার মাথায় শূলীতে 
ঝোলানো ব্যক্তির মা। আমার কোন প্রয়োজন নেই ।** 


হযরত ‘আবদুল্লাহর (রা) শাহাদাতের পর একদিন হযরত ‘আবদুল্লাহ ইবন উমারকে 
' (রা) বলা হলো : আসমা? (রা) মসজিদের এক কোণে বসে আছেন। তিনি তার দিকে 


একটু ঝুঁকে বললেন : এই প্রাণহীন দেহ কিছুই না। রূহ তো আল্লাহর নিকট পৌছে 
গেছে। আপনি আল্লাহকে ভয় করুন এবং ধৈর্য অবলম্বন করুন । আসমা’ বললেন : 
আমাকে তা করতে TNR NE 
মী ইসরাঈলের এক পতিতাকে উপহার দেওয়া হয়েছিল।" 0 


৬১. সাহীহ্‌ মুসলিম, ফাদায়িল আস-সাহাবা, ERSTE তাবাকাত-৮/২৫৪৷ মুসনাদে অ আহমাদ- 
৬/৩৫১; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৯৬ 

৬২. তাবাকাত-৮/২৫৪; তারীখ আল-ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহীর ওয়াল আ'লাম-৩/১৩৬ 

৬৩. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৯৪ 

৬৪. প্রাগুক্ত-২/২৯৫; তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৩০ 


http://islamiboi. wordpress. com 


Contents 


‘১৪০ আসহাবে রাসূলের জীবনকথা 


উল্লেখ্য যে, ফিলিস্তীনের শাসক হিরোডিয়ান তার ফুফু হিরোডাসকে বিয়ে করতে চাইলে 
ইয়াহইয়া বাধ সাধেন। কারণ, তাদের ধর্মে ফুফু-ভাতিজার বিয়ে সিদ্ধ ছিল না । কিন্তু 
কন্যা হিরোডাস ও তার মার সম্মতি ছিল। তারা হিরোডিয়ানকে শর্ত দিল, যদি তুমি 
ইয়াহইয়ার মাথাটি কেটে একটি থালায় করে আমার সামনে আনতে পার তাহলে এ বিয়ে 
হবে। সে তাই করেছিল । হযরত আসমা’ (রা) উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন ।** 
হযরত আবদুল্লাহর (রা) লাশ কয়েক দিন যাবত ঝোলানো অবস্থায় থাকার পর 
আবদুল্লাহ ইবন মারওয়ানের নির্দেশে নামানো হয়। ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় থাকার 
সময় হযরত আসমা’ (রা) আল্লাহর নিকট দুআ করতেন এই বলে যে, হে আল্লাহ! 
আবদুল্লাহর গোসল দেওয়া ও কাফন-দাফনের ব্যবস্থার না করে যেন আমার মৃত্যু না 
হয়। লাশ নামানোর পর আসমা’ (রা) তা চেয়ে এনে অতিকষ্টে যমযমের পানি দিয়ে 
গোসল দেন।** মাংস পঁচে-গলে গিয়েছিল। আসমা (রা) নিজের ছেলের এ অবস্থা 
দেখেও মোটেই ভেঙ্গে পড়েননি ধৈর্যধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। 
ইবন মুলাইকা বলেন : গোসলের দায়িত্ব যাদের উপর পড়েছিল তাদের মধ্যে আমিও 
ছিলাম। আমরা একটি অংগ ধরছিলাম, আর আমাদের হাতের সাথে চলে আসছিল। 
সেটি ধুয়ে আমরা কাফনের উপর রেখে আরেকটি অংগ ধরছিলাম । এভাবে আমরা তার 
গোসল সম্পন্ন করি। তারপর তীর মা আসমা’ দাড়িয়ে জানাযার নামায পড়েন । মন্ধার 
আল-মু‘আল্লাত গোরস্তানে তাকে দাফন করেন।*' 

হযরত ‘আবদুল্লাহ ইবন যুবায়র (রা) হিজরী ৭৩ সনের জামাদি-উল-আওয়াল মাসের 
১৭ তারিখ মঙ্গলবার শাহাদাত বরণ করেন। এর কয়েকদিন পরে হিজরী ৭৩ সনে মক্কায় 
হযরত আসমা’ও (রা) ইহলোক ত্যাগ করেন। তখন তার বয়স হয়েছিল একশো বছর । 
মুহাজির পুরুষ ও মহিলা সাহাবীদের মধ্যে তিনিই সর্বশেষে মৃত্যুবরণ করেন।*” এ দীর্ঘ 
জীবনে তার একটি দাতও পড়েনি বা সামান্য বুদ্ধিভ্ষ্টতাও দেখা যায়নি। মক্কায় তার 
ছেলে আবদুল্লাহর (রা) পাশেই তাকে দাফন করা হয়।* 

মৃত্যুর পূর্বে তিনি এই বলে অসীয়াত করে যান যে, তোমরা আমার পরিধেয় বস্ত্র সুগন্ধি 
কাঠ জ্বালিয়ে তাতে সেঁক দেবে, তারপর আমার দেহে খোশবু লাগাবে । আমার কাফনের 
কাপড়ে কোন সুগন্ধি লাগাবে না, আগুন নিয়ে লাশের অনুসরণ করবে না এবং আমাকে 
রাতের বেলা দাফন করবে না।* 


৬৫. সিয়ারু আলাম আন-নুবালা’-২/২৯৫; টীকা-১; কাসাসুল আমষ্িয়া-৩৬৯ 

৬৬. যাদুল মা‘আদ-১/১৪০; তারীখ আল-ইসলাম ওয়া তাবাকাত আল-মাশাহীর ওয়াল আ'লাম- 
১/৫০৩; আল-ফাকিহী বলেন : বরকত হিসেবে মন্কাবাসীরা তাদের মৃতদের যমযমের পানি দিয়ে 
গোসল করাতো । (নিসা’ মুবাশ্শারাত ফিল জান্নাহ্‌-২৬৬ 

৬৭. আ‘লাম আন-নিসা’-১/৫২; বানাত আস-সাহাবা-৭১ 

৬৮. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৯৬; আ‘লাম আন-নিসা-১/৫২, ৫৩ 

৬৯. বানাত আস-সাহাবা-৭২ 

৭০. তাহ্যীব-আল-আসমা’ ওয়াল লুগাত-২/৫৯৮ 


http://islamiboi. wordpress. com 


Contents 


উন্মু সুলাইম বিন্ত মিলহান (রা) 


ডাক নাম উম্মু সুলাইম । আসল নামের ব্যাপারে বিস্তর মতভেদ দেখা যায় । যথা: সাহলা, 
রুমাইলা, মুলাইকা, আল-গুমাইসা’ ও আর-রুমাইসা’ ৷ বানু নাজ্জারের প্রখ্যাত মহিলা 
আনসারী সাহাবী । প্রখ্যাত সাহাবী ও রাসূলুল্লাহর (সা) অতি স্নেহের খাদেম হযরত 
আনাসের গর্বিত মা । পিতার নাম মিলহান ইবন খালিদ এবং মাতার নাম মুলাইকা বিন্তে 
মালিক ইবন ‘আদী ইবন যায়দ ইবন মানাত। অন্য একটি বর্ণনায় ‘উনাইকা’ বলা 
হয়েছে।১ এঁতিহাসিক বীরে মা‘উনার ঘটনায় শাহাদাত প্রাপ্ত অন্যতম সাহাবী হযরত 
হারাম ইবন মিলহান ভার ভাই ।২ ইতিহাসে তিনি উ্মু সুলাইম নামে প্রসিদ্ধ 
জাহিলী যুগে প্রথম জীবনে তিনি মালিক ইবন নাদারকে বিয়ে করেন। রাসুলুল্লাহর (সা) 
মদীনায় হিজরাতের দশ বছর পূর্বে তারই ওুরসে পুত্র আনাসের জন্ম হয়। আনসারদের 
‘মধ্যে যারা প্রথম ভাগে ইসলাম খহণ করেন তিনি তাদের অন্যতম । তার ইসলাম গ্রহণ 
করার কারণে সম্পর্ক ছিন্ন করে তার স্বামী মালিক তাকে ও তার সন্তানকে ফেলে 
দেশান্তরী হয়।৩ 
এ সম্পর্কে আনাস থেকে বর্ণিত হয়েছে। উন্মু সুলাইম একদিন স্বামী মালিকের নিকট এসে 
বললেন : আজ আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা তোমার পছন্দ নয়। মালিক 
বললেন : তুমি তো সব সময় এই বেদুঈনের কাছ থেকে আমার অপছন্দনীয় বার্তাই এনে 
থাক । স্বামীর কথার প্রতিবাদ করে তিনি বললেন : হাঁ, তিনি বেদুঈন, তবে আল্লাহ তাকে 
মনোনীত করে নবী বানিয়েছেন। মালিক জানতে চাইলো : তা আজ কী খবর আনলে, 
শুনি। বললেন : মদ হারাম ঘোষিত হয়েছে। মালিক বললো : তোমার ও আমার সম্পর্ক 
PRA prc Shalt ostianion সার ও স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে শামে চলে যায় 
বং সেখানেই পৌত্তলিক অবস্থায় মৃত্যুবরণ করে।৪ 
ous GWE HE TUE wT w0Ot UE HUA HE PEI ONO 
মদীনায় আসার অনেক পরে যখন মদ হারাম হয়। পক্ষান্তরে হযরত আবু তালহার (রা) 
সাথে তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে যত বর্ণনা এসেছে, সেগুলি দ্বারা বুঝা যায় রাসূলুল্লাহর 
(সা) মদীনায় আসার আগেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কোন কোন বর্ণনা দ্বারা বুঝা 
যায়, রাসূলুল্লাহর (সা) মদীনায় আসার আগেই তানি আবু তালহাকে দ্বিতীয় স্বামী হিসেবে 
গ্রহণ করেন । আবার এমন বর্ণনাও দেখা যায় যে, মদীনায় খোদ রাসূলুল্লাহর (সা) হাতেই 
আবু তালহা ইসলাম গ্রহণ করেন এবং তারপরই উন্মু সুলাইম তাকে বিয়ে করেন। এমনি 


আল-ইসাবা-৪/৪৬১, ৪৬২, তাবাকাত-৩/৫০৪ 

. হায়াতুস সাহাব (আরবী)-১/৫২৮ 

. আল-ইসাবা-৪/৪৬১ 

. হায়াতুস সাহাবা-২/৫৯০; আল-ইসাবা- 8/8৬১; তারীখে ইবন ‘আসাকির-৬/৫ 


0 GUY 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৪২ আসহাবে রাসূলের জীবনকথা 


ধরনের নানাবিধ বর্ণনা দেখা যায়। তবে একথা স্বীকৃত যে রাসূলুল্লাহর (সা) মদীনায় 
আসার আগেই উম্মু সুলাইম ইসলাম গ্রহণ করেন। নিম্নে আবু তালহার সাথে তার দ্বিতীয় 
বিয়ে সম্পর্কিত দুই একটি বর্ণনা তুলে ধরছি। আনাস থেকে বর্ণিত । আবু তালহা ইসলাম 
গ্রহণের পূর্বে উন্মু সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে উন্মু সুলাইম বলেন : আবু 
তালহা, আপনি কি জানেন না, যে ইলাহ্র ইবাদাত আপনি করেন তা মাটি দ্বারা তৈরী? 
তিনি বললেন : তা ঠিক । উন্মু সুলাইম আবার বললেন : একটি গাছের পূজা করতে 
আপনার লজ্জা হয় না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে বিয়েতে আমার 
আপত্তি থাকবে না। আর সে ক্ষেত্রে আপনার ইসলাম ছাড়া অন্য কোন মোহরের দাবীও 
আমার থাকবে না । ‘বিষয়টি আমি ভেবে দেখবো'- একথা বলে আবু তালহা চলে 
গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পাঠ করলেন ৪ ‘আশহাদু আল-লা-ইলাহা 
ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ । 

অতঃপর উন্মু সুলাইম ছেলে আনাসকে ডেকে বললেন : আনাস! আবু তালহার বিয়ের 
ব্যবস্থা কর । আনাস তীর মাকে আবু তালহার সাথে বিয়ে দিলেন। ঘটনাটি বিভিন্ন সনদে 
বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।৫ 

অন্য একটি বর্ণনা এসেছে, আনাস বললেন : আবু তালহা বিয়ের প্রস্তাব দিলে উম্ম 
সুলাইম তাকে বললেন : আমি এ ব্যক্তির ওপর ঈমান এনেছি এবং ঘোষণা দিয়েছি যে, 
তিনি আল্লাহর রাসূল । আপনি আমার অনুসারী হলে আপনাকে বিয়ে করতে পারি। আবু 
তালহা বললেন : বেশ তো, তোমার ধর্ম আমিও গ্রহণ করলাম । এরপর উম্মু সুলাইম 
তাঁকে বিয়ে করেন। আবু তালহার ইসলামই ছিল এ বিয়ের মোহর । এ সনদে একথাও 
বর্ণিত হয়েছে যে, আবু তালহা প্রস্তাব দিলে উন্মু সুলাইম বললেন : আনাস বালেগ হয়ে 
বিভিন্ন মজলিসে বসার উপযুক্ত না হওয়া পর্যন্ত আমি দ্বিতীয় বিয়ে করবো না। আনাস 
বলেন, আল্লাহ আমার পক্ষ থেকে মাকে প্রতিদান দিন। তিনি আমাকে উত্তমরূপে 
প্রতিপালন করেছেন। উন্মু সুলাইমের কথা শুনে আবু তালহা বললেন : আনাস তো 
মজলিসে বসেছে এবং কথাও বলেছে। অতঃপর আনাস তাঁর মাকে বিয়ে দেন। 

অপর একটি বর্ণনায় এসেছে, উন্মু সুলাইম বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আবু তালহা 
₹ তীকে বললেন : আল্লাহর কসম, এ হয়তো তোমার মনের কথা নয়। তিনি পাল্টা প্রশ্ন 
করলেন : তোমার ইচ্ছা, সোনা-রূপা পাওয়া? উন্মু সুলাইম তখন বললেন : আমি 
আপনাকে ও আল্লাহর নবীকে সাক্ষী রেখে ঘোষণা করছি, যদি আপনি ইসলাম গ্রহণ 
করেন তাহলে আপনার ইসলামের বিনিময়েই আমি বিয়েতে রাজী আছি। একথা শুনে 
আবু তালহা বললেন : এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারে কে? উন্মু সুলাইম ছেলে 
॥ আনাসকে বললেন : আনাস, তুমি তোমার চাচার সাথে যাও। তিনি উঠে দাড়ালেন। 
আনাস বলেন : আবু তালহা আমার কাধে হাত রাখলেন এবং এ অবস্থায় আমরা চললাম । 
যখন আমরা রাসূলুল্লাহর (সা) নিকটবর্তী হলাম, তিনি আমাদের কথা শুনতে পেয়ে বলে 


৫. হায়াতুস সাহাবা-১/১৯৬; আল-ইসাবা-৪/৪৬১; তাবাকাত-৩/৫০৪; তারীখে ইবন ‘আসাকির-৬/৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৪৩ 


ওঠেন : এই যে আবু তালহা, তার দু’চোখের মাঝখানে তো ইসলামের সন্মান ও গৌরব 
দীপ্তিমান। আবু তালহা নবীকে (সা) সালাম দিয়ে বললেন : আশহাদু আন লাইলাহা 
ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু । অতঃপর ইসলামের বিনিময়েই রাসূল : 
(সা) তাকে উন্মু সুলাইমের সাথে বিয়ে দেন। 

তল তৱ ইতৰ ৰম বনজ যত অ তাহানে 
দু’'ছেলে (১) আবু উমাইর ও (২) ‘আবদুল্লাহর জন্ম হয়। আবু ‘উমাইর শৈশবে মারা 
যায়। অপর দু'জনের মাধ্যমে বংশ বিস্তার হয়। 

আৰু ‘উমাইরের মৃত্যুতে উন্মু সুলাইম যে ধৈর্য অবলম্বন করেন তা মানব জাতির জন্য 
শিক্ষণীয় । আবূ ‘উমাইর যখন মারা যায় তখন সে কেবল হাটতে শিখেছে। ছোট ছোট পা 
ফেলে যখন সে হাটে বাবা-মা অপলক নেত্রে তাকিয়ে থাকেন। এমন সময় আল্লাহ পাক 
তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ছেলেটি আবু তালহার খুব আদরের ছিল। 

অসুস্থ ছেলেকে ঘরে রেখে আবু তালহা কোন কাজে বাইরে গেছেন। এর মধ্যে ছেলের 
মৃত্যু হয়েছে। মা উন্মু সুলাইম বাড়ীর অন্য লোকদের বলে রাখলেন, আবু তালহা ফিরে 
এলে কেউ যেন তাকে ছেলের মৃত্যুর খবরটি না দেয়। আবু তালহা ঘরে ফিরে এসে 
অসুস্থ ছেলের অবস্থা জানতে চাইলেন উন্মু সুলাইম বললেন : যে অবস্থায় ছিল, তার 
চেয়ে ভালো অবস্থায় আছে । স্ত্রীর কথায় আবু তালহা মনে করলেন, ছেলে ভালো আছে। 
তিনি যথারীতি পানাহার সেরে বিছানায় গেলেন। উন্মু সুলাইমও কাজ সেরে সেজে-গুজে 
সুগন্ধি লাগিয়ে বিছানায় গেলেন স্বামী-স্ত্রী গভীর সান্নিধ্যে আসলেন। এরপর উন্মু সুলাইম 
স্বামীকে ছেলের মৃত্যুর খবর এভাবে দেন : আবু তালহা, যদি কেউ আপনার নিকট কোন 
জিনিস গচ্ছিত রাখে এবং পরে তা ফেরত নিতে আসে তখন কি তা ফেরত দিতে 
অস্বীকৃতি জানাবেন? আবু তালহা বললেন : ‘কক্ষণো না’ । উম্মু সুলাইম বললেন : তাহলে 
বলছি, ছেলের ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 
আবু তালহা জানতে চাইলেন : সে এখন কোথায়? বললেন : এই যে গোপন কুঠরীতে । 
আবু তালহা সেখানে ঢুকে মুখের কাপড় উঠিয়ে ইন্না লিল্লাহ পাঠ করেন। অন্য একটি 
' বৰ্ণনা মতে, আয় হয ক যা যত. ত যত যরেকে:যাফত 
করে দেন। 

এরপর আবু তালহা রাসূলুল্লাহর (সা) দরবারে উপস্থিত হয়ে ছেলের মৃত্যু এবং উন্ 
সুলাইমের আচরণের কথা তাকে বলেন রাসূল (সা) সবকিছু শুনে মন্তব্য করেন : আল্লাহ 
তায়ালা আজকের রাতটি' তোমাদের জন্য বরকতময় করেছেন। যিনি আমাকে সত্য 
সহকারে পাঠিয়েছেন সেই সত্তার শপথ! আল্লাহ তার রিহমে (গর্ভে) একটি ‘জিকর' 
নিক্ষেপ করেছেন। এ কারণে সে তার ছেলের মৃত্যুতে এত কঠিন ধৈর্য ধারণ করতে 
TE 5. 


৬. আল-ইসাবা-৪/৪৬১; দ্রঃ আসহাবে রাসূলের জীবনকথা (ওয় খণ্ড)-১১১ 
৭. হায়াতুস সাহাবা-২/৫৯০; মুসলিম-২/৩৪২; আল-ইসাবা-৪/৪৬১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৪৪ আসহাবে রাসূলের জীবনকথা 


ইবন তালহা ৷ আল্লাহ তাকে অনেক সন্তান-সন্ততি দান করেন।৮ অন্য একটি বর্ণনায় 
এসেছে, রাসূল (সা) সেদিন এই দম্পতির জন্য এই বলে দু'আ করেছিলেন : ‘হে আল্লাহ, 
' এ দু'জনের এ রাতটির মধ্যে বরকত ও কল্যাণ দিন ।' 

তঃপর উম্মু সুলাইম সন্তান প্রসব করলেন। রাসূল (সা) এ খবর পেয়ে আনাসকে বলেন 
: তোমার মায়ের কাছে যেয়ে বল, সন্তানের নাড়ি কাটার পর আমার কাছে না পাঠিয়ে 
তার মুখে যেন কিছুই না দেয়। আনাস বলেন : আমার মা ছেলেকে আমার হাতে তুলে 
দেন এবং আমি রাসুলুল্লাহর (সা) সামনে এনে রাখি। তারপর রাসূল (সা) আনাসকে 
তিনটি ‘আজওয়া খেজুর আনতে বলেন। আনাস তা নিয়ে এলে তিনি সেগুলির আঁটি 
ফেলে দিয়ে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে ভালো করে চিবান। পরে শিশুটির মুখ ফাক 
করে কিছু তার মধ্যে ঢুকিয়ে দেন। শিশুটি মুখ নেড়ে চুষতে থাকে । তা দেখে রাসূল (সা) 
মন্তব্য করেন : ‘আমার আনসাররা খেজুর পছন্দ করে’ । তারপর শিশুটিকে আনাসের 
হাতে দিয়ে বলেন : তোমার মায়ের কাছে নিয়ে যাও । রাসূল (সা) শিশুটির নাম রাখেন 
‘আবদুল্লাহ । তিনি এই বলে শিশুটির জন্য দু‘আও করেন যে, আল্লাহ তাকে নেককার 
মুত্তাকী করুন । আনসারদের এক ব্যক্তি বলেন : আমি এ ‘আবদুল্লাহর নয় সন্তানকে 
দেখেছি, তারা সবাই কুরআনের এক একজন বড় কারী ।৯ 

রাসূলুল্লাহ (সা) মদীনায় আসার পরপরই উন্মু সুলাইম ছোট্ট ছেলে আনাসের হাত ধরে 
. রাসূলুল্লাহর (সা) নিকট নিয়ে যেয়ে বলেন :ইয়া রাসূলাল্লাহ! এই থাকলো আনাস । সে 
আপনার খিদমত করবে’ । আনাস তখন দশ বছরের বালক মাত্র । তখন থেকে 
রাসূলুল্লাহর (সা) ওফাত পর্যন্ত আনাস তীর খিদমত করেন। এ কারণে তিনি “‘খাদিমুন 
নাবী (সা)’ খ্যাতি অর্জন করেন।১০ অপর একটি বর্ণনায় এসেছে, তিনি আরও ‘আরজ 
করেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তার জন্য একটু দু'আ করুন । রাসূল (সা) তার জন্য 
দু‘আও করেন ।2২2 

হযরত রাসূলে কারীম (সা) মদীনায় মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃ-সম্পর্ক 
প্রতিষ্ঠা করেন, একটি বর্ণনা মতে সে বৈঠকটি হয়েছিল উন্মু সুলাইমের বাড়ীতে । হযরত 
উন্মু সুলাইম অত্যন্ত আগ্রহের সাথে বড় বড় যুদ্ধে রাসূলুল্লাহর (সা) সাথে শরীক 
হয়েছেন। সহীহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ (সা) যুদ্ধে উম্মু সুলাইম ও অন্য কতিপয় 
আনসারী মহিলাকে সাথে নিয়ে যেতেন । তীরা সৈনিকদের পানি পান করাতেন এবং 
আহতদের সেবা করতেন।১২ তিরমিযীও হাদীছটি বর্ণনা করেছেন। উহুদ যুদ্ধে যখন 
মুসলিম বাহিনীর বিপর্যয় হয় তখনও তিনি অতি সাহসিকতার সাথে নিজ দায়িত্ব পালন 
- করেন। আনাস (রা) বলেন : ভাহি জা ত তযতাতে ত হণ 


৮. আল-ইসাবা-৪/৪৬১; দ্রঃ আসহাবে রাসূলের জীবনকথা (৩য় খণ্ড)-১১৫ 
৯. হায়াতুস সাহাবা-২/৫৯০-৫৯১; ত তারীখে ইবন 'আসাকির-৬/৬ 
১০. আল-ইসাবা-৪/৪৬২ 
১১. মুসলিম-২/৯৪৪; বুখারী-২/৩০২ 
১২. মুসলিম-২/১০৩; হায়াতুস সাহাবা-১/৫৯২-৫৯৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৪৫ : 


আহতদের পান করাতে দেখেছি। মশক খালি হয়ে গেলে তারা আবার ভরে এনে 
পান করিয়েছেন ।>৩ 
' হিজরী ৭ম সনে খাইবার যুদ্ধেও তিনি যান । খাইবারে অথবা খাইবার থেকে ফেরার পথে 
হযরত রাসূলে কারীমের (সা) সাথে হযরত সাফিয়্যার (রা) শাদী মুবারক ও বাসর অনুষ্ঠিত 
হয়। তিনিই হযরত সাফিয়্যাকে চুল বেঁধে সাজ-গোজ করিয়ে রাসূলুল্লাহর (সা) নিকট 
উপস্থাপন করেন ১৪ 

হযরত ‘আবদুল্লাহ ইবন আবী বকর (রা) থেকে বর্ণিত হুনাইন যুদ্ধে উন্মু সুলাইম খঞ্জর 
' হাতে দাড়িয়ে গিয়েছিলেন। এক সময় যুদ্ধের মধ্যে তিনি রাসূলুল্লাহর (সা) নজরে 
পড়লেন। তিনি তখন কোমরে চাদর পেঁচিয়ে স্বামী আবু তালহার পাশে 'দীড়িয়ে। 
‘আবদুল্লাহ ইবন আবী তালহা তখন তীর পেটে । তীর সাথে আবু তালহার উট । উটটি 
বশে আনার জন্য তারা মাথার কেশ ও লাগামের মধ্যে হাত দিয়ে রেখেছেন। রাসূল (সা) 
ডাকলেন : উন্মু সুলাইম? তিনি সাড়া দিলেন : হা, ইয়া রাসূলাল্লাহ! আমার মা-বাবা 
আপনার প্রতি কুরবান হোক! আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, আপনি যেভাবে তাদের 
হত্যা করছেন, আমিও ঠিক সেভাবে যারা আপনাকে ছেড়ে রণক্ষেত্র থেকে পালাবে তাদের 
হত্যা করবো । কারণ, তারা হত্যারই উপযুক্ত । তার কথা শুনে রাসূল (সা) বললেন : উম্মু 
সুলাইম! আল্লাহ কি এ ব্যাপারে যথেষ্ট নন? উন্মু সুলাইমের হাতে তখন একটি খঞ্জর 
সেদিকে ইঙ্গিত করে আবু তালহা বললেন : উন্মু সুলাইম তোমার হাতে এ খঞ্জর কেন? 
বললেন : কোন মুশরিক (পৌত্তলিক) আমার নাগালের মধ্যে এলে এ খঞ্জর দিয়ে আমি 
তার পেট ফেঁড়ে ফেলবো । এ কথা শুনে আবু তালহা বললেন! ইয়া রাসূলাল্লাহ! 
উন্মু সুলাইম আর-রুমাইসা’ যা বলছে তাকি শুনেছেন! এতে রাসূল (সা) মৃদু 
হেসে দেন 2৫ 

' হিজরী ৫ম সনে রাসূলুল্লাহর (সা) সাথে উম্মুল মু’মিনীন হযরত যয়নাবের (রা) বিয়ে হয়। 
এ উপলক্ষে উন্মু সুলাইম নিজ হাতে অতি সুন্দর কারুকাজ করা পশমী পোশাক তৈরী 
করে ছেলে আনাসের হাতে পাঠিয়ে দেন। রাসূল (সা) যেন তার এ ছোট্ট উপহার গ্রহণ 
করেন- এ কথাটি বলার জন্যও তিনি আনাসকে তাকীদ দেন ।১৬ 

হযরত উন্মু সুলাইম মাঝে মাঝে রাসূলুল্লাহর (সা) জন্য খাদ্য তৈরী করে পাঠাতেন। 
নিজের বাড়ীতে ভালো কিছু তৈরী হলে তার কিছু রাসূলুল্লাহর (সা) জন্যও পাঠাতেন। 
আৰু হাতেম থেকে বৰ্ণিত । রাসূলুল্লাহর (সা) কোন এক স্ত্রীর সাথে প্রথম মিলন উপলক্ষে 
উন্মু সুলাইম ‘হাইস’ (খেজুর, আকিত ও চর্বি দ্বারা তৈরী) নামক এক প্রকার খাবার তৈরী 
করে পিতল বা কাঠের পাত্রে ঢালেন। তারপর ছেলে আনাসকে ডেকে বলেন : এটা 


১৩. বুখারী-কিতাবুল মাগাযী-২/৫৮১ | 

১৪. সহীহ মুসলিম-১/৫৪৬; সীরাতু ইবন হিশাম-২/৩৪০; আল-ইসাবা-৪/৪৬২ 

১৫. মুসলিম-২/১০৩; সীরাতু ইবন হিশাম-২/৪৪৬; হায়াতুস সাহাবা-১/৫৯৭; আল- 
ইসাবা-৪/৪৬১ 

১৬. মুসলিম-১/৫৫০ 


১৯ http://islamiboi.wordpress.com 


Contents 


১৪৬ আসহাবে রাসূলের জীবনকথা 


রাসূলুল্লাহর (সা) নিকট নিয়ে যেয়ে বলবে, আমাদের পক্ষ থেকে সামান্য হাদিয়া । আনাস 
বলেন : মানুষ সে সময় দারুণ অন্ন কষ্টে ছিল। আমি পাত্রটি নিয়ে যেয়ে বললাম ইয়া 
রাসূলাল্লাহ! এটা উন্মু সুলাইম আপনাকে পাঠিয়েছেন। তিনি আপনাকে সালামও পেশ 
করেছেন এবং বলেছেন, এ হচ্ছে আমাদের পক্ষ থেকে সামান্য হাদিয়া । রাসূল (সা) : 
পাত্রটির দিকে তাকিয়ে বললেন : ওটা ঘরের এক কোণে রাখ এবং অমুক অমুককে ডেকে 
আন। তিনি অনেক লোকের নাম বললেন । তাছাড়া আরও বললেন : পথে যে মুসলমানের 
' সাথে দেখা হবে, সাথে নিয়ে আসবে । আনাস বলেন : যাদের নাম তিনি বললেন 
তাদেরকে তো দাওয়াত দিলাম । আর পথে আমার সাথে যে মুসলমানের দেখা হলো 
তাদের সকলকেও দাওয়াত দিলাম। আমি ফিরে এসে দেখি রাসূলুল্লাহর (সা) গোটা 
বাড়ী, সুফ্‌ফা ও হুজরা-_ সবই লোকে লোকারণ্য । 

বর্ণনাকারী আনাসকে জিজ্ঞেস করলেন : তা কত লোক হবে? বললেন : প্রায় তিন শো। 
আনাস বলেন : রাসূল (সা) আমাকে খাবার পাত্রটি আনতে বললেন । আমি কাছে নিয়ে 
এলাম । তিনি তার ওপর হাত রেখে দু'আ করলেন। তারপর বললেন : তোমরা দশজন 
দশজন করে বসবে, বিসমিল্লাহ বলবে এবং প্রত্যেকে নিজের পাশ থেকে খাবে । 
রাসূলুল্লাহর (সা) নির্দেশ মত সবাই পেট ভরে খেলো তারপর তিনি আমাকে বললেন : 
পাত্রটি উঠাও। আনাস বলেন : আমি এগিয়ে এসে পাত্রটি উঠালাম । তার মধ্যে 
তাকিয়ে দেখলাম কিন্তু আমি বলভে পারবো না, যখন রেখেছিলাম তখন. বেশী ছিল না 
যখন উঠালাম ।১৭ 

অন্য একটি ঘটনা আনাস তীর মা থেকে বর্ণনা করেছেন। তীর মার একটি ছাগী ছিল। 
তার দুধ থেকে ঘি তৈরী করে একটি চামড়ার পাত্রে ভরেন। একদিন পাত্রটি রাবীবার 
হাতে দিয়ে বলেন, এটা রাসূলাল্লাহকে (সা) দিয়ে এসো, তিনি তরকারি হিসেবে খাবেন। 
রাবীবা সেটি হাতে নিয়ে রাসূলুল্লাহর (সা) নিকট যেয়ে বললেন : ইয়া রাসূলাল্লাহ! এক 
উক্কা বা পাত্র ঘি উন্মু সুলাইম পাঠিয়েছেন। রাসূল (সা) লোকদের বললেন, তোমরা ঘি 
ঢেলে রেখে পাত্রটি তাকে ফেরত দাও খালি পাত্রটি তাকে ফেরত দেওয়া হলো। তিনি 
পাত্রটি নিয়ে ফিরে এসে দেখেন উন্মু সুলাইম বাড়ীতে নেই । তিনি পাত্রটি একটি খুঁটির 
সাথে ঝুলিয়ে রাখলেন। উন্মু সুলাইম বাড়ী এসে দেখেন পাত্রটি হতে ঘি উপচে পড়ছে। 
তিনি বললেন : রাবীবা, আমি কি তোমাকে এটা রাসুলুল্লাহকে (সা) দিয়ে আসতে বলিনি? 
রাবীবা বললেন : আমি তো আপনার কথা পালন করেছি । যদি বিশ্বাস না হয় আমার 
সাথে চলুন, রাসূলুল্লাহকে (সা) জিজ্ঞেস করুন। উন্মু সুলাইম রাবীবাকে সাথে করে 
রাসূলুল্লাহর (সা) নিকট যেয়ে বললেন : ইয়া রাসূলাল্লাহ! আমি এর মাধ্যমে এক পাত্ৰঘি 
পাঠিয়েছিলাম ৷ রাসূল (সা) বললেন: হা, সে তা দিয়েছে। উন্মু সুলাইম তখন বললেন : 
যিনি আপনাকে সত্য এবং সত্য দীন সহকারে পাঠিয়েছেন, সে সত্তার শপথ ৷ পাত্রটি তো 
এখনও ঘি-ভরা এবং তা উপচে পড়ছে। একথা শুনে রাসূল (সা) বললেন : উম্মু সুলাইম! 


১৭. হায়াতুস সাহাবা-২/৬৬০-৬৬১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৪৭ 


আল্লাহ তোমাকে খাওয়ান যেভাবে তুমি তার নবীকে খাইয়েছো, এতে কি তুমি বিস্মিত 
হচ্ছো? নিজে খাও এবং অপরকে খাওয়াও । উন্মু সুলাইম বলেন : আমি বাড়ী ফিরে এসে 
LEME ALO SLL এবং এক অথবা দু মাগ যাবত জমির 
তা খেয়েছি ।>৮ 
ইমাম মুসলিম আর একটি ঘটনা বর্ণনা করেছেন। আনাস বলেন : একদিন আবু তালহা 
আমার মা উম্মু সুলাইমকে বললেন, আজ আমি যেন রাসূলুল্লাহর (সা) কণ্ঠস্বর একটু দুর্বল 
শুনতে পেলাম । মনে হলো তিনি ক্ষুধার্ত । তোমার কাছে কোন খাবার আছে কি? মা 
বললেন : আছে । তিনি কয়েক টুকরো রুটি আমার কাপড়ে জড়িয়ে দিয়ে আমাকে 
রাসূলুল্লাহর (সা) নিকট পাঠালেন। আমাকে দেখেই রাসূল (সা) জিজ্ঞেস করলেন : আবু 
তালহা পাঠিয়েছে? বললাম : হী । বললেন : খাবার? বললাম : হা । রাসূল (সা) সাথের 
লোকদের বললেন : তোমরা ওঠো । তারা উঠলেন এবং আমি তাদের আগে আগে 
চললাম । আবু তালহা সকলকে দেখে স্ত্রীকে ডেকে বললেন : উন্মু সুলাইম, দেখ, রাসূল 
(সা) লোকজন সংগে করে চলে এসেছেন। সবাইকে খেতে দেওয়ার মত খাবার তো 
নেই ৷ উন্মু সুলাইম বললেন : আল্লাহ ও তার রাসূল (সা) সে কথা ভালোই জানেন । আবু 
তালহা অতিথিদের নিয়ে বসালেন ৷. রাসূল (সা) ঘরে ঢুকে বললেন : যা আছে নিয়ে 
' এসো । সামান্য খাবার ছিল তাই হাজির করা হলো। তিনি বললেন : প্রথমে দশজনকে 
আসতে বল । দশজন ঢুকে পেট ভরে খেয়ে বের হয়ে গেল৷ তারপর আর দশজন । 
এভাবে মোট সত্তর অথবা আশিজন লোক পেট ভরে সেই খাবার খেয়েছিল ।১৯ 
' তিনি নবী কারীমকে (সা) সীমাহীন ভালোবাসতেন নবী কারীমও (সা) প্রায়ই উম্মু 
সুলাইমের গৃহে যেতেন এবং দুপুরে সেখানে বিশ্রাম নিতেন। এ সুযোগে উন্মু সুলাইম 
রাসূলুল্লাহর (সা) ঘাম ও ঝরে পড়া লোম সংগ্রহ করতেন ।২০ 
আনাস (রা) বলেন : একদিন দুপুরে রাসূল (সা) আমাদের বাড়ীতে এসে বিশ্রাম নিলেন 
COIR Cle TC Ee HINT 
(সা) জেগে উঠে বললেন : উন্মু সুলাইম, একি করছো? মা বললেন : আপনার এ ঘাম 
আমাদের জন্য সুগন্ধি । আনাস বলতেন ঃ$ রাসূলুল্লাহর (সা) ঘামের সুগন্ধি থেকে 
অধিকতর সুগন্ধিযুক্ত মিশ্ক অথবা আম্বর আমার জীবনে আর শুকিনি।২১ আনাস আরও 
বলেন : আমার মা উন্মু সুলাইমের আবু তালহার পক্ষের আবু ‘উমাইর নামে একটি ছোট্ট 
ছেলে ছিল। রাসূল (সা) আমাদের বাড়ীতে এলে তার সাথে একটু রসিকতা করতেন । 
একদিন দেখলেন আবু ‘উমাইর মুখ ভার করে বসে আছে। রাসূল (সা) বললেন : আবু 
‘উমাইর, এমন মুখ গোমড়া করে বসে আছ কেন? মা বললেন : তার খেলার সাথী 
Pincha RetoicSot tC Nie ltd Ld Batts LE 


"১৮. আল-বিদায়া-৬/১০২; হায়াতুস সাহাবা-২/৬৩৫ 

১৯. বুখারী-২/৩৪২; মুসলিম-২/১৭৮; আল-বিদায়া-৯/১০৫; হায়াতুস সাহাবা-২/১৯৩-১৯৪ 
২০. বুখারী-২/৯২৯ 

২১. তারীখে ইবন ‘আসাকির-৩/১৪৪,১৪৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


"১৪৮ আসহাবে রাসূলের জীবনকথা 


ইয়া আবা ‘উমাইর, মা ফা'য়ালান নুগাইর’- ওহে আবু 'উমাইর, তোমার নুগাইরটি কি 
করলো? উল্লেখ্য যে, ‘নুগাইর' OE 5 ককা কে! 


₹' পাখী ।২২ 


আনাস (রা) বলেন : রাসূল (সা) তীর সহধর্মিনীদের ঘর ছাড়া একমাত্র উম্মু সুলাইমের 
স্বরে যেভাবে গেছেন সেভাবে আর কোথাও যাননি। একবার রাসূলকে (সা) এর কারণ 
সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার প্রতি 'আমার দয়া হয়। তার বাবা ও ভাই আমার 
সাথে থেকে শহীদ হয়েছে।২৩ ইবন হাজার বলেন : উন্মু হারাম ও তার বোন উম্মু 
সুলাইমের গৃহে রাসূলুল্লাহর (সা) প্রবেশের উত্তর হলো, তারা দু'জন দক বাড়িতে 
থাকতেন এবং উম্মু সুলাইম রাসূলুল্লাহর (সা) সাথে জিহাদে যেতেন ।২৪ 

উন্মু সুলাইম সম্পর্কে রাসূলুল্লাহর (সা) খালা হতেন । রাসূলুল্লাহর (সা) দাদা আবদুল 
মুত্তালিবের মা সালমা বিনতু ‘আমর-এর নসব ‘আমির ইবন গানাম-এ গিয়ে আনাসের 
মার বংশের সাথে মিলিত হয়েছে।২৫ তিনি অন্তর দিয়ে রাসূলকে (সা) ভালোবাসতেন, 
ভক্তি-শৃদ্ধা করতেন। আর রাসূলও (সা) তীর কথা কখনও বিস্মৃত হননি। এই সম্মানিত 
মহিলাকে রাসূল (সা) জান্নাতের সুসংবাদও দান করেছেন ।২৬ 

হযরত উন্মু সুলাইমের সন্মান ও মর্যাদা অনেক । রাসূল (সা) বলেছেন : তনত 
যেয়ে এক মহিলার কণ্ঠস্বর শুনতে পাই । জানতে চাই এ মহিলা কে? আমাকে জানানো 
হয়, আনাসের মা গুমাইসা বিন্তু. মিলহান ২৭ 
হযরত উন্মু সুলাইম রাসূলুল্লাহর (সা) অনেক হাদীছ বর্ণনা করেছেন। আনাস ইবন 
মালিক, ইবন ‘আব্বাস, যায়দ ইবন ছাবিত, আবু সালামা ইবন ‘আবদির রহমান ও আরও 
অনেক সাহাবী তীর থেকে হাদীছ বর্ণনা করেছেন। জনসাধারণ তার কাছে জরুরী দীনী 
মাসায়িল জিজ্ঞেস করতো । একবার হযরত ‘আবদুল্লাহ ইবন ‘আব্বাস এবং হযরত যায়দ 
ইবন ছাবিতের মধ্যে একটি বিবাদ দেখা দিলে তারা উভয়ে তাকেই বিচারক মানেন।২৮ 
তিনি কোন দীনী বিষয় জানার জন্য রাসূলুল্লাহকে (সা) প্রশ্ন করতে লজ্জা পেতেন না। 
হযরত ‘আয়িশা (রা) বলেন : আনসারদের মেয়েরা কত ভালো । দীনী বিষয়ে প্রশ্ন করতে 
এবং দীনকে জানার ব্যাপারে লজ্জা তাদেরকে বিরত রাখতে পারেনা । ইমাম আহমাদ উম্ম 
সুলাইম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহর (সা) স্ত্রী উম্মু সালামার 
পাশাপাশি ছিলাম । আমি প্রশ্ন করলাম : ইয়া রাসূলাল্লাহ! কোন মহিলা যদি ঘুমের মধ্যে 
দেখে যে তার স্বামী তার সাথে সহবাস করছে, তাহলে তাকে কি গোসল করতে হবে? 


২২. প্রাগুক্ত ৩/১৩৯; হায়াতুস সাহাবা-২/৫৭০, ৫৭১; তাবাকাত-৩/৫০৬ 
২৩. মুসলিম-২/৩৪১; আল-ইসাবা-৪/৪৬১ 
২৪. আল-ইসাবা-৪/৪৬১ 
মা উসুদুল গাবা-১/১২৭; আসাহহুস সীয়ার-৬০৬ 

৬. দায়িরা-ই-মা'য়ারিফ-ই-ইসরলামিয়্যা (উদদু)-৩/৪০২ 
0 মুসলিম-২/৩৪২ 
২৮. মুসনাদ-৬/৪৩১; আল-ইসাবা- 8/8৬২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৪৯ 


প্রশ্ন শুনে উন্মু সালামা বলে উঠলেন : উম্মু সুলাইম, তোমার দু'হাত ধুলিমলিন হোক! 
' রাসূলুল্লাহর (সা) সামনে গোটা নারীকুলকে তুমি লজ্জা দিলে। উত্তরে উন্মু সুলাইম 
বললেন : সত্য প্রকাশে আল্লাহ লজ্জা পাননা। কোন সমস্যার ব্যাপারে অন্ধকারে থাকার ' 
চেয়ে রাসূলুল্লাহর (সা) নিকট জিজ্ঞেস করাই উত্তম । উত্তরে রাসূল (সা) বললেন : উম্মু 
সুলাইম! তোমার দু'হাত ধুলিমলিন হোক । তার ওপর গোসল ফরজ হবে, যদি সে ঘুম 
থেকে জেগে পানি দেখতে পায়। উম্মু সুলাইম আবার প্রশ্ন করেন : ইয়া রাসূলাল্লাহ! 
মেয়েদেরও কি পানি আছে? নবী (সা) বললেন : যদি পানিই না থাকবে তাহলে সন্তান 
তার মত হয় কি করে? তারা তো পুরুষেরই মত ।২৯ 

আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন : একবার আমার মা আমাকে রাসূলুল্লাহর 
(সা) নিকট নিয়ে যেয়ে বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনার এই ছোট্ট খাদিমটার জন্য 
একটু দু‘আ করুন। রাসূল (সা) দু‘'আ করলেন ‘হে আল্লাহ! তুমি তার অর্থ-সম্পদ ও 
সন্তান-সম্ততিতে সমৃদ্ধি দান কর । তাকে দীর্ঘজীবী কর এবং তার গুনাহ মাফ করে দাও’ ৷ 
শেষ জীবনে আনাস বলতেন, আমি আমার সন্তান-সন্ততিদের মধ্য থেকে ৯৮ মতান্তরে 
১০২ জনকে শুধু কবরই দিয়েছি। আমার বাগিচায় বছরে দু'বার করে ফুল আসে । এত 
দীর্ঘ জীবন পেয়েছি যে, জীবনের প্রতি আমি বিতৃষ্ণ হয়ে উঠেছি। আর চতুর্থটির অর্থাৎ 
গুনাহ্‌ মাফের আশায় আছি।৩০ 
হযরত আনাস গুতিদিন রাসূলুল্লাহর (সা) খিদমাত করে দুপুরে বাড়ী ফিরতেন। একদিন 
দুপুরে বাড়ীর দিকে চলেছেন। পথে দেখলেন তারই সমবয়সী ছেলেরা খেলছে। তার 
কাছে খেলাটি ভালো লাগলো। তিনি দীড়িয়ে খেলা দেখতে লাগলেন। কিছুক্ষণ পর 
দেখলেন, রাসূল (সা) তাদের দিকে আসছেন। তিনি এসে আনাসের হাতটি ধরে কোন 
কাজে পাঠালেন । আনাস ফিরে এলে রাসূল (সা) বাড়ীর দিকে চললেন । আনাসের বাড়ী 
ফিরতে দেরী হওয়ায় তার মা উম্মু সুলাইম জিজ্ঞেস করলেন, এত দেরী হলো কেন? তিনি 
বললেন : রাসূলুল্লাহর (সা) একটি গোপন কাজে গিয়েছিলাম । এজন্য ফিরতে দেরী 
হয়েছে। মা মনে করলেন, ছেলে হয়তো সত্য গোপন করছে। এজন্য জানতে চাইলেন : 
কী কাজ? আনাস জবাব দিলেন : একটি গোপন কথা, কাউকে বলা যাবে না। মা বললেন : 
IASLC Ll halos AH Ls a LLL sn 
' গোপন রেখেছেন। 
এভাবে উন্মু সুলাইমের জীবনের অনেক কথা বিভিনু থুন্থে ছড়িয়ে ছিটিয়ে 
রয়েছে যা খুবই শিক্ষাপ্রদ । তার মৃত্যুসন সম্পর্কে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায় না। 


২৯. হায়াতুস সাহাবা-৩/২২১,২২২ 
৩০. প্রাগুক্ত-৩/৩৪৭, ৬৩৩ 
৩১. আল-ফাতনহুর রাব্বানী-২২/২০৪; হায়াতুস সাহাবা- ১/৩৪৩; ২/৫০৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু হারাম বিন্ত মিলহান (রা) 

হযরত উম্মু হারাম (রা)-এর আসল নাম জানা যায় না। এ তীর ডাকনাম এবং এ নামেই 
তিনি ইতিহাসে প্রসিদ্ধ । তিনি মদীনার বিখ্যাত খাযরাজ গোত্রের নাজ্জার শাখার কন্যা । 
পিতা মিলহান ইবন খালিদ । মাতার দিক দিয়ে তিনি হযরত উম্মু সুলাইমের (রা) বোন 
এবং রাসূলুল্লাহর (সা) খাদিম প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবন মালিকের খালা । আর 
দুধপানের দিক দিয়ে ছিলেন হযরত রাসুলে কারীমের (সা) খালা ৷” 

মদীনার নাজ্জার খান্দানের মিলহানের পরিবারটি ছিল একটি অতি সৌভাগ্যবান পরিবার । 
মদীনায় ইসলামী দা‘ওয়াতের সূচনালগ্নে এ পরিবারের সদস্যগণ ইসলামের ছায়াতলে 
' আশ্রয় নেন। আল্লাহ ও রাসূলের (সা) গভীর প্রেম ও ভালোবাসা এ পরিবারের 
ইসলামের সেবায় জীবন দান, বদান্যতা প্রভৃতি কল্যাণমূলক কাজে উল্লেখযোগ্য অবদান 
রেখেছেন। মিলহানের দুই ছেলে হারাম ও সুলাইম (রা) বদর ও উহুদের যোদ্ধা ছিলেন। 
উভয়ে বি’রে মা্ডনার অন্যতম সদস্য ছিলেন এবং সেখানে শাহাদাত বরণ করেন। 
হারাম ইবন মিলহানের (রা) জীবনের বড় কৃতিত্ব এই যে, তিনি তার ঘাতক জাব্বার 
ইবন সুলামীকে মুসলমান বানিয়ে যেতে সক্ষম হন। ঘটনাটি সংক্ষেপে এই রকম : 
জাব্বার ইবন সুলামী হারামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে তার বক্ষ ভেদ করে যায় 
এবং তিনি জোরে 1 1 ০); ৩% উচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়েন । বাক্যটির 
অর্থ ‘কাবার প্রভুর শপথ, আমি কামিয়াব হয়েছি’ অর্থাৎ শাহাদাত লাভে কামিয়াব 
হয়েছি। ঘাতক জাব্বার যখন .-,;5 শব্দের অর্থ জানলো তখন তার মধ্যে ভাবাস্তর হলো । 
সে তাওবা করে ইসলামে দাখিল হয়ে গেল। হযরত হারাম ইবন মিলহানের (রা) 
জীবনের সর্বশেষ উচ্চারিত বাক্যটি হযরত জাব্বার ইবন সুলামীর (রা) ইসলাম গ্রহণের 
কারণ হয়ে যায়৷" 

মদীনার যে সকল মহিয়সী নারী হযরত রাসূলে কারীমের (সা) সাহচর্যে নিজেদের 
চারিত্রিক শোভা আরো উৎকর্ষমণ্ডিত করে তোলেন তাদের মধ্যে অন্যতম হলেন 
মিলহানের দুই কন্যা উম্মু সুলাইম ও উম্মু হারাম ৷ কেবল ‘আত-তাহযীব’ গ্রন্থকার উল্লেখ 
করেছেন যে, উম্মু হারামের (রা) প্রথম স্বামী ‘আমার ইবন কায়স আল-আনসারী ।* তবে 
অধিকাংশ গ্রন্থে তীর স্বামীর নাম প্রখ্যাত সাহাবী হযরত ‘উবাদা ইবন আস-সামিত উল্লেখ 
করা হয়েছে। ইবন সা‘দের ধারণা, ‘উবাদা ইবন আস-সামিত তার প্রথম স্বামী এবং তার 
দ্বিতীয় স্বামী ‘আমর ইবন কায়স ।* তবে নির্ভরযোগ্য সীরাতের গ্রস্থাবলীর মাধ্যমে জানা 


"১, আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা-৩/৭৩ | 
২. বুখারী : বাবুর রাজী‘; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৪২ 
৩. আত-তাহযীব-১২/৪৬ ৷ 

8৪. তাবাকাত-৮/২৬৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৫১ 


যায় যে, 'উবাদা ইবন আস-সামিত (রা) তার সর্বশেষ স্বামী ।* এই ‘উবাদা (রা) একজন 
প্রথমপর্বের মহান আনসারী সাহাবী, আকাবার সদস্য, নাকীব, বদর-উহুদ-খন্দকের 
সাহসী মুজাহিদ এবং বাই‘আতু রিদওয়ানসহ উল্লেখযোগ্য সকল ঘটনার অংশীদার । 
CRE Ae SC So 0 UU: Ge AN 

' হযরত রাসূলে কারীম (সা) মদীনার কেন্দ্রস্থল থেকে দুই মাইল* দূরে তাকওয়া ও 
খোদাভীত্তির উপর ভিত্তি করে যে মসজিদটি নির্মাণ করেন সেটি হলো- মাসজিদুল কুবা’। 
lille CLL ole a2 NLS 


‘যে মসজিদের ভিত্তি প্রথম ME HEE SEEN GREET 
সালাতের জন্য অধিক যোগ্য ৷ 

ইসলামের ইতিহাসে এ মসজিদের গুরুত্ব অপরিসীম । হযরত ইবন ‘উমার (রা) বলেন: 
রাসূলুল্লাহ (সা) বাহনে চড়ে অথবা পায়ে হেঁটে এ মসজিদে আসতেন এবং এখানে দুই 
রাক‘আত নামায আদায় করতেন।* কুবার এই পবিত্র মসজিদের পাশে ছিল উম্ম 
হারামের পরিবারের বসবাস । রাসুল (সা) হযরত উম্মু হারামকে (রা) যথেষ্ট মর্যাদা ও 
গুরুত্ব দিতেন। মাঝে মাঝে তার গৃহে যেতেন এবং দুপুরে বিশ্রামও নিতেন ।** মাঝে 
মাঝে নামাযও আদায় করতেন। হযরত আনাস (রা) বলেন : একদিন নবী (সা) 
আমাদের নিকট আসলেন। তখন বাড়ীতে কেবল আমি, আমার মা (উম্মু সুলাইম) ও 
আমার খালা উম্মু হারাম ছিলাম । তিনি আমাদের লক্ষ্য করে বললেন : তোমরা এসো, 
আমি তোমাদের নিয়ে নামায আদায় করি। তখন কোন নামাযের ওয়াক্ত ছিল না। তিনি 
আমাদের নিয়ে নামায আদায় করলেন এবং আমাদের পরিবারের সকলের জন্য দুনিয়া ও 
আখিরাতের সকল কল্যাণ কামনা করে দুআ করলেন।’” একবার রাসূল (সা) উম্মু 
হারামের (রা) গৃহে এলে তিনি খাবার তৈরী করে তাকে খাওয়ান। আহার শেষে একটু 
বিশ্রাম নিতে থাকেন, আর উম্মু হারাম (রা) রাসূলের (সা) মাথার চুল বিলি দিয়ে উকুন 
দেখতে শুরু করেন। এমতাবস্থায় রাসূলের (সা) একটু হালকা ঘুমের ভাব এসে যায় । 
একটু পরে জেগে উঠে মৃদু হেসে উম্মু হারামকে (রা) শাহাদাতের সুসংবাদ দান করেন। 
আর সেদিন থেকেই তাকে “আল-শাহীদা” (মহিলা শহীদ) বলা হতে থাকে । রাসূল (সা) 
শাহাদাতের সুসংবাদ অপর যে মহিলাকে দান করেন তিনি হলেন উম্মু ওয়ারাকা আল- 
আনসারিয়্যা (রা) । উল্লেখ্য যে, রাসূলুল্লাহর (সা) দাদা আবদুল মুত্তালিবের মা ছিলেন বানু 


৫. সাহাবিয়াত-২১০ 

৬. তাহযীবুল আসমা’ ওয়াল লুগাত-১/২৫৬, ২৫৭; আল-আ'লাম-৩/২৫৮ 
৭. মু‘জামুল বুলদান-৪/৩০২ 

৮. সূরা আত-তাওবা-১০৮; আস-সীরাহ আল -হালাবিয়্যাহ-৩/৭৩ 


৯. সাহীহ মুসলিম-৪/১২৭ 


১০. উসুদুল গাবা-৫/৫৭৪; আল-ইসতী‘আব-৪/৪২৪; আয-যাহাবী : : তারীখ-৩/৩১৭; আল-ইসাবা- 
8/88১ 


১১. সাহীহ মুসলিম-২/১২৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৫২ আসহাবে রাসূলের জীবনকথা 


নাজ্জারের কন্যা । তাই উম্মু হারাম (রা) রাসূলুল্লাহর (সা) খালা সম্পর্কীয়া হওয়ার কারণে 
মাহরামা ছিলেন। আর তাই তিনি রাসূলের (সা) মাথা স্পর্শ করে উকুন খুঁটতে 
পেরেছেন" 
ইমাম আত-তিরমিষী হযরত আনাস ইবন মালিকের বৰ্ণনা সংকলন করেছেন। তিনি 
বলেন : রাসূলুল্লাহ (সা) উম্মু হারামের গৃহে আসতেন এবং তিনি রাসূলকে (সা) আহার 
করাতেন। উম্মু হারাম ছিলেন ‘উবাদা ইবন আস-সামিতের স্ত্রী। একদিন রাসূল (সা) 
আসলেন । তীকে আহার করালেন তারপর রাসূলের (সা) মাথার চুল বিলি দিয়ে উকুন 
দেখতে শুরু করলেন। রাসূল (সা) ঘুমিয়ে গেলেন। একটু পরে জাগলেন এবং মৃদু 
হাসলেন। উম্মু হারাম জিজ্ঞেস করলেন : ইয়া রাসূলাল্লাহ! হাসলেন কেন? বললেন : 
ঘুমের মধ্যে আমাকে দেখানো হলো, আমার উম্মাতের কিছু লোক জিহাদ ফী 
সাবীলিল্পাহর উদ্দেশ্যে সাগর পাড়ি দেওয়ার জন্য জলযানে আরোহী হয়েছে। উম্মু হারাম 
আরজ করলেন : ইয়া রাসূলাল্লাহ! জযাল (চা তমাকেত তারে অহ তলত 
জন্য আল্লাহর নিকট দুআ করুন । 

এরপর রাসূল (সা) মাথা রেখে আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর মৃদু হাসতে হাসতে 
জেগে উঠলেন। উম্মু হারাম আবার প্রশ্ন করলেন : ইয়া রাসূলাল্লাহ! হাসছেন কেন? 
জবাবে রাসূল (সা) পূর্বের কথাটিই বললেন । উম্মু হারামও আগের মত আরজ করলেন। 
এবার রাসূল (সা) বললেন : 62531 ৯ = - তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত 

সময় গড়িয়ে চললো । রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করলেন । প্রথম ও দ্বিতীয় খলীফা আবু 
বকর ও ‘উমার (রা) একে একে দুনিয়া থেকে বিদায় নিলেন ইসলামী খিলাফতের সীমা 
সরহদের দারুণ বিস্তার ঘটলো ৷ তৃতীয় খলীফা হযরত ‘উছমান (রা) খিলাফতের মসনদে 
আসীন । সিরিয়ার আমীর হযরত মু‘আবিয়া ইবন আবী সুফইয়ান (রা) খলীফার নিকট 
সাগর দ্বীপ কুবরুস (সাইপ্রাস) অভিযানের অনুমতি চাইলেন। উল্লেখ্য যে, এ সময় 
কুবরুস ছিল বাইজান্টাইন রোমান শাসিত একটি দ্বীপ । ইতিপূর্বে মুসলমানদের যেমন 
কোন নৌ-বাহিনী ছিল না তেমনি ছিল না জলপথে অভিযানের কোন অভিজ্ঞতা । তাই 
আমীর মু‘আবিয়ার (রা) আবেদনের প্রেক্ষিতে হযরত ‘উছমান (রা) মজলিসে শূরার 
বৈঠক আহ্বান করলেন । দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর নৌ-বাহিনী গঠন ও জলপথে 
কুবরুস অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। এটাই ছিল মুসলমানদের নৌপথে প্রথম 
অভিযান । তাই দারুণ সতর্কতা অবলম্বন করা হয়। 

মজলিসে শুরার সিদ্ধান্ত মুতাবিক হযরত ‘উছমান (রা) হিজরী ২৭ সনে সাগর পাড়ি দিয়ে 
' কুবরুস অভিযানের নির্দেশ দেন। হযরত মু‘আবিয়া (রা) একটি নৌ-বাহিনী গঠন 
করেন। এই বাহিনীতে হযরত আবূ যার আল-গিফারী (রা), আবুদ দারদা’ (রা), ‘উবাদা 
' ইবন আস-সামিত (রা) প্রযুখের মত বহু উঁচু স্তরের সাহাবীকে অন্তর্ভুক্ত করেন। 
যেদিন রাসূল (সা) উম্মু হারামকে নৌ-যুদ্ধে অংশ গ্রহণের ভবিষ্যদ্বাণী করেন এবং যেদিন 


১২. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৪8 


http:/lislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৫৩ 


তিনি রাসূলুল্লাহর (সা) মুখে একথা শোনেন : 
PFS 5g 13291 3 ol O92 Gl Ow hax UH 

‘আমার উম্মাতের প্রথম একটি বাহিনী সাগর পথে যুদ্ধ করবে, তারা নিজেদের জন্য ' 
জার্নাত ওয়াজিব করে নিবে। উম্মু হারাম, তুমিও তাদের মধ্যে থাকবে ।’** 
সেদিন থেকে হযরত উম্মু হারাম (রা) এমন একটি নৌ-অভিযানের প্রতীক্ষায় ছিলেন। দীর্ঘদিন 
পর সে সুযোগ এসে গেল । তিনি স্বামী ‘উবাদা ইবন আস-সামিতের (রা) সংগে জিহাদে 
বেরিয়ে পড়লেন । তরঙ্গ-বিক্ষু্ধ সাগর পাড়ি দিয়ে মুসলিম বাহিনী কুবরুস অবতরণ করে 
এবং রোমান বাহিনীকে তাড়িয়ে লহ খাজ 22 দক: 
যুদ্ধ ছাড়াই কেবল সন্ধির মাধ্যমে কুবরুস বিজিত হয়। 
Ei বিজয় PSU SUNG HE 0 ROE TCE 

হারাম (রা) একটি বাহন পশুর পিঠে চড়তে গিয়ে পড়ে যান । ভীষণ আঘাত পান এবং 
সেই আঘাতে গা হলত রেল: রত রর বাঢ়ে আকে মার 
করা হয়।** | 
হিশাম ইবন আল-গায বলেন : উম্মু হারাম বিন্ত মিলহানের কবর কুবরুসে। স্থানীয় 
জনসাধারণ বলে থাকে : এ হচ্ছে একজন সৎকর্মশীল মহিলার কবর ।** তিনি আরো 
বলেছেন : আমি হিজরী ৯১ সনে বাকাকীস সাগর উপকূলে তার কবর দেখেছি এবং তার 
পাশে দাড়িয়েছি। আল্লো সেখানে বিভিন্ন মহাদেশের অসংখ্য মানুষের ভীড় জমে ।”* 
হযরত উম্মু হারাম (রা) ইসলামের ইতিহাসে প্রথম মহিলা নৌ-যোদ্ধা । তিনি প্রথম 
মহিলা সাহাবী নৌ-সেনা যিনি যুদ্ধের উদ্দেশ্যে শ্বেতসাগর পাড়ি দিয়েছেন। 


হাদীছ বৰ্ণনা 

হযরত উম্মু হারাম (রা) রাসূলুল্লাহর (সা) EE ETE UREN 
পীচটি হাদীছ বর্ণিত হয়েছে। সে সব হাদীছ উঁচু স্তরের অনেক সাহাবী ও তাবি'ঈ বর্ণনা 
করেছেন। যেমন : আনাস ইবন মালিক (রা), ‘আমর ইবন আসওয়াদ (রা), ‘উবাদা 
ইবন আস-সামিত (রা), ‘আতা’ ইবন ইয়াসার, ইয়া‘লা ইবন শাদ্দাদ ইবন আওস (রা) 
প্রমুখ ব্যক্তিবর্গ । 

তিনি তিন ছেলে- কায়স, জাব ও মুহাম্মাদকে রেখে যান প্রথম দুইজন প্রথম 
স্বামীর এবং শেষের জন ‘উবাদা ইবন আস-সামিতের (রা) ৷” 


১৩. বুখারী : আল জিহাদ; হিলয়াতূল আওলিয়া ওয়া তাবাকাত আল-মাশাহীর ওয়াল আল-আ'লাম- 
_ ২/৬১; তারীখু দিমাশ্‌ক-৪৮৬ (তারাজিম আন-নিসা') 

১৪. সুনানে তিরমিযী, হাদীছ নং-১৬৪৫; দালায়িল আন-নুবুওয়াহ্‌-২/৭১২; নাসাবু কুরায়শ-১২৪-১২৫ 

১৫. তারীখু দিমাশ্‌ক-৪৯৬ (তারাজিম আন-নিসা’) 

১৬. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়া[-৪৭ 

১৭. তাবাকাত-৮/৩১৮; আল-ইসাবা-৪/৪৪8২ 


= http://islamiboi.wordpress.com 


Contents 


ফাতিমা বিনত কায়স আল-ফিহ্‌রিয়্যা রা) 


' হযরত ফাতিমার (রা) পিতা কায়স ইবন খালিদ এবং মাতা উমাইমা বিনত রাবী‘আ। 
ভাই দাহ্‌হাক ইবন কায়স ৷ ফাতিমা দাহ্‌হাকের চেয়ে দশ বছরের বড় ছিলেন। ফাতিমার 
মা উমাইমা ছিলেন বানু কিনানার মেয়ে । আবু ‘আমর হাফস-ইবন মুগীরার সাথে তার 
প্রথম বিয়ে হয়।১ মন্ধায় ইসলামী দাওয়াতের প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেন এবং 
মহিলারা যখন মক্কা থেকে হিজরাত করতে শুরু করে, তিনিও হিজরাত করেন।২ 
হিজরী ১০ সনে হযরত ‘আলীর (রা) নেতৃত্বে একটি বাহিনী ইয়ামনের দিকে পাঠানো 
হয়। ফাতিমার স্বামী আবু ‘আমরও এ বাহিনীর একজন সদস্য ছিলেন। পূর্বেই আবু 
বিয়ের উকিল ‘আয়্যাশ ইবন রাবী‘আর (রা) মাধ্যমে তৃতীয় তালাকের-খবরটি তাকে 
পৌছে দেন। আর সেই সাথে পাচ সা‘ যব ও পাচ সা‘ খুরমাও তার খোরাকি হিসেবে 
পাঠান। ফাতিমা যখন ‘আয়্যাশের নিকট তার খোরপোষ ও থাকার জন্য ঘরের দাবী 
জানালেন তখন তিনি বললেন, তোমার স্বামী শুধু এই খুরমাগুলি ও যবটুকু পাঠিয়েছেন। 
এছাড়া আমাদের কাছে আর কিছু নেই । আর এই যতটুকু দেয়া হলো তাও শুধু অনুগ্রহ ও 
সহমর্মিতা স্বরূপ । অন্যথায় আমাদের কাছে তোমার আর কোন কিষুর অধিকার নেই। 
‘আয়্যাশের এমন কথা ফাতিমা মেনে নিতে পারলেন না। তিনি নিজের কাপড়-চোপড় 
বেঁধে সোজা রাসুলুল্লাহর (সা) খিদমতে হাজির হলেন। খালিদ ইবন ওয়ালীদসহ আরো : 
কিছু লোক সেখানে উপস্থিত হলেন ফাতিমা তার সব ঘটনা বর্ণনা করলেন । রাসূল (সা) 
রাসুল (সা) বললেন- তাহলে এখন তোমার খাওয়া-থাকার ব্যবস্থা করার দায়িত্ব আবু 
‘আমরের নেই । এখন তুমি উন্মু শুরাইকের নিকট অবস্থান করে তোমার ‘ইদ্দত পূর্ণ 
করো। কিন্তু উন্মু শুরাইকের বাড়ীতে তার আত্মীয়-পরিজন ছিল, তাই তিনি আবার 
ROR, LLB DRONA SU PALES de dl A dL aM Md 
ওখানে থেকে তোমার ‘ইদ্দত পূর্ণ করাই ভালো। 

হযরত ফাতিমা স্াসূলুল্লাহর (সা) নির্দেশ মুতাবিক ইবন মাকতুমের বাড়ীতে থাকতে 
লাগলেন । ‘ইদ্দত পালন শেষ হওয়ার পর চারদিক থেকে বিয়ের পয়গাম আসতে 
লাগলো । তার মধ্যে মু‘আবিয়া ইবন আবী সুফইয়ান, আবু জাহম ও উসামা ইবন যায়দের 
পয়গামও ছিল। ফাতিমা (রা) এসব পয়গামের ব্যাপারে রাসুলুল্লাহর (সা) সাথে পরামর্শ 


'. করলেন । রাসূল (সা) বললেন : মু‘আবিয়া একজন বিত্তহীন মানুষ, তার তেমন কিছু নেই, 


আর আবু জাহম একজন ঝগড়াটে ও রুক্ম্ম মেজাজের লোক । উসামা ইবন যায়দ এ 


১. আল-ইসতী‘আব-৪/৩৮৩ (আল-ইসাবার পার্শ্বটীকা) : তাবাকাত-৮/২৭৩ 
২. উসুদুল গাবা-৫/৫২৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৫৫ 


দুইজনের চেয়ে ভালো তুমি তাকে বিয়ে কর । ফাতিমার ধারণা ছিল স্বয়ং রাসূল (সা) 
তাকে স্ত্রীর মর্যাদা দান করবেন । এ কারণে তিনি উসামাকে বিয়ে করার ব্যাপারে ইতস্তত ' 
করতে থাকেন। তার এ অবস্থা দেখে রাসূল (সা) তাকে বলেন, তাকে বিয়ে করতে 
তোমার আপত্তি কিসে? আল্লাহ ও তার রাসূলের (সা) আনুগত্য কর । তাতে তোমার জন্য 
কল্যাণ আছে। রাসূলুল্লাহর (সা) এমন কথায় ফাতিমা (রা) উসামা ইবন যায়দকে বিয়ে 
করেন । ফাতিমা (রা) পরবর্তীকালে বলতেন, আমার এ বিয়ের পর আমি মানুষের ঈর্ষার 
পাত্রীতে পরিণত হই ।৩ 
হিজরী ২৩ সনে খলীফা হযরত ‘উমারের (রা) ওফাতের পর মজলিসে শূরার অধিবেশন 
ফাতিমার (রা) বাড়ীতে বসতো।৪ হিজরী ৫৪ সনে স্বামী উসামার (রা) ইনতিকাল হয়। 
স্বামীর বিচ্ছেদ বেদনায় তিনি বেশ কাতর হয়ে পড়েন। বিধবা হিসেবে বাকী জীবন ভাই 
দাহ্‌হাকের সংসারে কাটিয়ে দেন। পরবর্তীকালে ইয়াযীদ ইবন মু‘আবিয়া (রা) তীর 
খিলাফতকালে দাহ্‌হাক ইবন কায়সকে ইরাকের গভর্নর নিয়োগ করলে ফাতিমা তীর 
সাথে কুফায় চলে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন।৫ মৃত্যু সন সঠিকভাবে 
জানা যায় না। তবে ‘আবদুল্লাহ হ্ৰনি যুবাইরের (রা) খিলাফতকাল পৰ্যন্ত 
জীবিত ছিলেন।৬ 

তিনি ছিলেন একজন রূপবতী মহিলা ।৭ সেইসাথে তিনি ছিলেন একজন তীক্ষ মেধা 
বুদ্ধিমত্তা, উন্নত সাংস্কৃতিক রুচি, সঠিক মতামত ও চিন্তা-চেতনার অধিকারিণী পূর্ণ 
মানের নারী ।" 

হযরত সাঈদ ইবন যায়দের মেয়ে ছিলেন ‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবন উছমানের স্ত্রী 
ফাতিমা (রা) ছিলেন মেয়েটির খালা । ‘আবদুল্লাহ তার স্ত্রীকে তিন তালাক দিলেন। 
কুবায়সাকে তার নিকট পাঠালেন। কুবায়সা ফাতিমার নিকট এসে বললেন, আপনি 
একজন মহিলাকে তার ইদ্দতকাল পূর্ণ হওয়ার আগে কিভাবে ঘর থেকে বের করছেন? 
জবাবে তিনি বললেন, এটা এজন্য যে, রাসূল (সা) আমাকে এমন আদেশই করেছিলেন। 
তারপর তিমি নিজের জীবনের ঘটনাটি বর্ণনা করেন এবং তার সমর্থনে কুরআনের নিমের 
আয়াতটি পাঠ করেন ৯ 


মে 6255) 5 - al 5; fl [ral 5 Adal RA er? ISH 


ez 988 


. ds isl ei ol খু GEESE 452 


. সহীহ মুসলিম-১/৪৮৩; মুসনাদ-৬/৪১১-৪১৪:; তাবাকাত- 6 -২৭৫ 
' আল-ইসতী‘আব-৪/৩৮৩; উসুদুল গাবা-৫/৫২৭ 
উসুদুল গাবা-৫/৫২৬ 

সহীহ্‌ মুসলিম-১/৪৮৫ 

আল-ইসাবা-৪/৩৮৪ 

উসুদুল গাবা-৫/৫২৬ 

সুরা আত-তালাক, আয়াত-১-২ 


http://islamiboi.wordpress.com 


VR DES DG 


Contents 
১৫৬ আসহাবে রাসূলের জীবনকথা 


এতটুকু পাঠ করার পর বলেন, এ পৰ্যন্ত হলো তালাকে রিজ'ঈ বা ফিরিয়ে নেয়ার 
ভুল বত দৰ্হায যাহ যা > তত জা 

C83 CRIB I 59s CRIS Cpl OA SB 
‘তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিয়ো ‘ইদ্দতের প্রতি 
লক্ষ্য রেখে এবং ‘ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয়. 
করো । তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়ো না । যদি না তারা সুস্পষ্ট নির্লজ্জ 
কাজে লিপ্ত হয়।... অতঃপর তারা যখন তাদের ‘ইদ্দতকালে পৌছে, তখন তাদেরকে 
যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে।' 
এই শেষোক্ত আয়াতের ভিত্তিতে তিন তালাকের পরে কোন অবস্থার সম্ভাবনা অবশিষ্ট 
নেই । তারপর তিনি বলেন, যেহেতু তোমাদের নিকট এ অবস্থায় স্ত্রী সন্তান সম্ভাবা না হলে 
তাকে খোরপোষ না দেওয়া উচিত, এ কারণে তাকে আর আটকে রাখার কোন অর্থ 
হয় না ২০ 
BEE CN EOE BOT EN SE ETE TE UE TE 
তীর থেকে যারা এ হাদীছগুলি শুনে বর্ণনা করেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য 
সাঈদ ইবন মুসায়্যিব, ‘উরওয়া, ‘আবদুল্লাহ ইবন ‘আবদিল্লাহ, আসওয়াদ, সুলায়মান 
ইবন ইয়াসার, ‘আবদুল্লাহ আল-বাহী, মুহাম্মাদ ইবন ‘আবদির রহমান ইবন ছাওবান, 
শা‘বী, ‘আবদুর রহমান ইবন ‘আসিম ও তামীম ।১১ 
হযরত ফাতিমা (রা) ছিলেন অতি মার্জিত, রুচিশীল ও ভদ্র স্বভাবের মহিলা বিখ্যাত 
তাবি‘ঈ ইমাম শা’বী ছিলেন তীর শাগরিদ ৷ একবার তিনি ফাতিমার সাথে দেখা করতে 
এলেন । ফাতিমা (রা) তাকে খুরমা খেতে দেন ও ছাতু গুলিয়ে পান করান ।১২ 


১০. সহীহ বুখারী-৯/৪২১-৪২২; সহীহ মুসলিম, তালাক অধ্যায়, হাদীছ নং-১৪৮০; আবু দাউদ, 
তালাক, হাদীছ নং-২২৮৪; তিরমিযী, নিকাহ, হাদীছ নং-১১৩৫; মুওয়াত্তা ইমাম মালিক-১/৯৮; 

"_ মুসনাদ-৬/৪১৫-৪১৬ 

১১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৯; আল-ইসতী‘আব-৪/৩৮৩; সাহাবিয়াত-১৮০ 

১২. সহীহ মুসলিম-১/৪৮৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


ফাতিমা বিন্ত খাত্তাব (রা) 


হযরত ফাতিমার (রা) পিতা আল-খাত্তাব ইবন নুফায়ল ৷ মক্কার কুরাইশ গোত্রের আল- 

‘আদাবী শাখার সন্তান । মাতা হানতামা বিন্ত হাশিম ইবন আল-মুগীরা কুরাইশ গোত্রের 
আল-মাখষুমী শাখার কন্যা” ফাতিমার (রা) সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি হযরত 

মার ইবন আল-খাত্তাবের (রা) সহোদরা এবং হযরত সাদ ইবন যায়দের (রা) 
সহধৰ্মিনী । তার ডাক নাম উম্মু জামীল।* মক্কায় ইসলামের সেই সূচনা পর্বে রাসূলুল্লাহর 
(সা) আল-আরকাম ইবন আবিল আরকামের (রা) গৃহে অবস্থান গ্রহণের পূর্বে হাতে 
গোনা যে কয়েকজন নর-নারী ডয মহা করেন দক "যা 
তাদের অন্তর্ভুক্ত ।” 
ফাতিমা ছিলেন একজন প্রখর বুদ্ধিমতী, দৃূরদৃষ্টিসম্পন্না, স্বচ্ছ স্বভাব-প্কৃতি ও পরিচ্ছন 
অন্তঃকরণ বিশিষ্ট মহিলা । তার ঈমান এত মজবুত ছিল যে, সেখানে সন্দেহ-সংশয়ের 
লেশমাত্র স্থান লাভ করতে পারেনি। বর্ণিত হয়েছে, হযরত খাদীজার (রা) পরে 
মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন যথাক্রমে হযরত ‘আব্বাস ইবন ‘আবদিল 
মুত্তালিবের (রা) স্ত্রী উম্মুল ফাদল, হযরত আবূ বকরের (রা) কন্যা আসমা (রা) ও 
খাত্তাবের কন্যা ফাতিমা (রা) ।* ইবন হিশাম মক্কায় প্রথম পর্বে আটজন ইসলাম 
গ্রহণকারীর নাম উল্লেখ করার পর যে দশজন নারী-পুরুষের ইসলাম গ্রহণের বিষয় 
আলোচনা করেছেন তীদের মধ্যে সাঈদ ইবন যায়দ ও তার স্ত্রী ফাতিমার (রা) নামও 
আছে‘ 
মন্কার কুরাইশ পৌত্তলিকরা মুসলমানদের EEE UE FEE TY 
ইবন আল-খাত্তাব (রা) তার বোন ফাতিমা (রা) ইসলাম গ্রহণের কারণে তার উপরও 
অত্যাচার চালান। তিনি অন্য মুসলমানদের উপর নির্যাতন চালাতেন কিন্তু তার বোন 
ফাতিমা তার মধ্যে অনুশোচনার সৃষ্টি করেন এবং তাকে ইসলামের দিকে টেনে আনেন। 
ইসলামের অভ্যুদয়ের আগেই মক্কার কুরাইশ গোত্রের সাঈদ ইবন যায়দ ইবন ‘আমর 
ইবন নুফায়লের সাথে ফাতিমার (রা) বিয়ে হয়। সাঈদ মদীনায় হিজরাত করেন এবং 
বদরসহ সকল অভিযানে রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ করেন । রাসূলুল্লাহ (সা) 
কর্তৃক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবান দশজনের অন্যতম ৷ হিজরী ৫১ সনে তিনি 


১. ইবন সা‘দ, তাবাকাত-৮/২৬৭; আল-ইসাবা-৪/৩৭০ 


- ২. উসুদুল গাবা-৫/৫১৯; আল-ইসতী‘আব-৪/৩৭০ 


৩. তাবাকাত-৮/২৬৭; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৪৬২ 
8. আস-সীরাতুল হালাবিয়্যাহ্‌-১/৪৪৫ 
৫. সীরাতু ইবন হিশাম-১/২৫২-২৫৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৫৮ আসহাবে রাসূলের জীবনকথা 


' মদীনায় ইনতিকাল করেন।* বর্ণিত হয়েছে যে, স্বামী-স্ত্রী দু'জন একসাথে ইসলাম গ্রহণ 
করেন। আবার একথাও বর্ণিত হয়েছে যে, ফাতিমা তার স্বামীর আগেই মুসলমান হন৷ 


ফাতিমা ও ‘উমারের (রা) ইসলাম গহণ 

নির্ভরযোগ্য প্রাচীন সূত্রসমূহে হযরত ‘উমারের (রা) ইসলাম গ্রহণের ঘটনার বিস্তারিত 

বিবরণ বিভিন্ন বর্ণনার মাধ্যমে এসেছে। এখানে সেইসব বর্ণনার সারকথা উপস্থাপন করা 

হলো। 

রুক্ষ মেজাজ, কঠোর স্বভাব ও রাসূলুল্লাহর (সা) প্রতি চরম শত্রুতামূলক মনোভাবের 

জন্যে EN STEN TON MCU CSE RE VANE IE 

কাধে ঝুলিয়ে ঘর থেকে বের হলেন। 

পথে নু'আইম ইবন ‘আবদিল্লাহ আন-নাহহামের সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস 

করলেন : ‘উমার! কোন দিকে যাওয়া হচ্ছে? 

‘উমার জবাব দিলেন: মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি। 

নু'আইম : TERESA LE ROE OE 

উমার : মনে হচ্ছে, তুমিও তোমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গিয়েছো! 

নু'আইম : উমার! আমি কি তোমাকে একটি অবাক হবার মত কথা শোনাবো? তোমার 

Sag Cat bn dang tga ban og aloe? NCAA 
উমার (রা) একথা শুনে রাগে ক্ষোভে উত্তেজিত অবস্থায় বোন-ভগ্নিপতির বাড়ীর পথ 

ধরেন। তাদের ওখানে তখন হযরত খাব্বাব ইবন আল-আরাত (রা) ছিলেন। তীর সং গে 

ছিল ‘সূরা তাহা’ লিখিত একটি পুস্তিকা । তিনি তাদের দু'জনকে এই সূরাটি 

শেখাচ্ছিলেন। তীরা যখন ‘উমারের (রা) উপস্থিতি টের পেলেন তখন খাব্বাব (রা) 

বাড়ীর এক কোণে আত্মগোপন করলেন ফাতিমা পুস্তিকাটি লুকিয়ে ফেললেন । খাব্বাব 

যে তীদেরকে কুরআন শেখাচ্ছিলেন, ‘উমার (রা) তা বাড়ীর কাছাকাছি এসে শুনতে 

UT OER OU যে গুনগুন 

আওয়াজ শুনতে পেলাম তা কিসের? 

তারা বললেন : আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম । 


গ্টমার বললেন : সব তোমরা ধ্মভ্যাগী হরেছো। আমি জেনেছি ভোমরা মূহানমাদর 
ধর্মের অনুসারী হয়ে গিয়েছো। 

' ভগ্নিপতি সাঈদ (রা) বললেন : ‘উমার! সত্য যদি তোমার নিজের ধর্মের বাইরে অন্য 
কোথাও থাকে তাহলে তুমি কী করবে? 

এবার উমার (রা) নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না সা*ঈদের (রা) উপর ঝাপিয়ে 


৬. আল-আ'‘লাম-৩/১৪৬; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-১/১২৪ 
৭. আল-ইসতী‘আব, আল-ইসাবার পার্শ্বটীকা-৪/৩৮৩ | 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৫৯ 


পড়লেন । তাকে কিল-ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে দু’পায়ে দলতে লাগলেন। 
ফাতিমা তার স্বামীর উপর চড়ে বসা উমারকে সরিয়ে দিলেন। কিন্তু ‘উমার (রা) 
ফাতিমার (রা) মুখমণ্ডলে এমন এক ঘুষি মারেন যে, তার মুখটি রক্তে ভিজে যায়। এ 
দিচ্ছি, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই । আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা) 
AEC ATE UTA 
বেরিয়ে আসার কোন সুযোগ নেই । 
বোনের রক্তভেজা মুখ SE EET TE TEE TO EET 
‘বললেন : ঠিক আছে, তোমরা যে পুস্তিকাটি পড়ছিলে সেটা আমাকে একটু দাও, আমি 
পড়ে দেখি। ‘উমার লিখতে-পড়তে জানতেন । বোন তার ভাই ‘উমারের ইসলাম গ্রহণের 
ব্যাপারে দারুণ আগ্রহী ছিলেন। তিনি তাকে বললেন : তুমি তো একজন অপবিত্র মানুষ । 
আর এটা পবিত্র ব্যক্তিরা ছাড়া স্পর্শ করতে পারে না। ওঠো, গোসল করে এসো । 
সুবোধ COE UR OS 
নিয়ে পাঠ করলেন : 

1 > 31 4৯ ০ = পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে- এতটুকু পড়ে তিনি 
মন্তব্য করলেন : অতি সুন্দর পবিত্র যন CI) 
থেকে এ আয়াত পর্যন্ত 

"5 5st Ul ee Gf Na SIE l 
_ ‘আমিই আল্লাহ, আমি ব্যতীত কোন ইলাহ নেই । অতএব, আমার ‘ইবাদাত কর এবং 
আমার স্মরণার্থে নামায কায়েম কর !' 
এরপর তিনি উৎফুল্ল চিত্তে বলে ওঠেন : এ তো অভি চককার মহিমাখিত কথা! মহানাদ 
কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলো। 
inate (রা) এ আহ্বান শুনে খাব্বাব ইবন আল-আরাত (রা) কাছে ছুটে আসেন। 
উমারকে (রা) লক্ষ্য করে বলেন: উমার! তোমার জন্যে সুসংবাদ! আমি আশা করি 
রাসূলুল্লাহ (সা) গত বৃহস্পতিবারে যে দুআটি করেছিলেন তা তোমার ক্ষেত্রে কবুল 
হয়েছে । সেই দু‘আটি ছিল এই- 
fis 02 des ctl of lbs Oy Sy Sol nl 
‘হে আল্লাহ! ‘উমার ইবন আল-খাত্তাব অথবা আবূ জাহ্‌ল ইবন হিশামের দ্বারা আপনি 
. ইসলামকে শক্তিশালী করুন ৷’ খাব্বাব (রা) আরো অবহিত করেন যে, রাসুলুল্লাহ (সা) 
Rls aL Lal CL LE 


৮. সূরা ত্বাহা-১৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৬০ আসহাবে রাসূলের জীবনকথা 


অতঃপর ‘উমার (রা) সাফা পাহাড়ের LT OT UTNTT 

রাসূলুল্লাহর (সা) সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন।* ট 

ফাতিমা (রা) SS Rel TUS a ETA CEES. 

পারায় দারুণ খুশী হলেন মক্কা থেকে মদীনায় হিজরাতের আদেশ হলে ফাতিমা ও তার 

স্বামী সা‘ঈদ ইবন যায়দ (রা) প্রথম পর্বে হিজরাতকারীদের সাথে মদীনায় চলে যান ।** 

সেখানে তিনি অন্যান্য মুসলিম নারীদের সাথে ইসলামী সমাজ বিনির্মাণে সাধ্যমত 
অংশগ্রহণ করেন। 


ইবনুল জাওযী (রহ) বলেছেন, ফাতিমা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে হাদীছ বৰ্ণনা 
করেছেন। তবে কতগুলো তা নির্ধারণ করা যায় না। হাদীছের সহীহ গ্রন্থসমূহে তার 
বৰ্ণিত কোন হাদীছ দেখা যায় না৷” bi হাজার রহ) be Bd 
করেছেন" 
ep ale Mente AEE 2 AA hag Af il gfe HE dot nes 

RE dl pees Of cis 4b Sb 529 dex +159 GU le 8 Ul) 
‘আমি রাসুূলুল্লাহকে (সা) একথা বলতে শুনেছি যে, যতদিন পর্যন্ত ফাসিক ‘আলিম, 
জাহিল কারী ও স্বৈরাচারী শাসকদের মাধ্যমে আমার উম্মতের মধ্যে দুনিয়া-প্রীতির 
প্রকাশ না ঘটবে ততদিন তারা শুভ ও কল্যাণের মধ্যে থাকবে । আর যখন তাদের মধ্যে 
দুনিয়া-গ্রীতির প্রকাশ ঘটবে, আমার আশঙ্কা হয় আল্লাহ তখন তাদের উপর শাস্তি ব্যাপক 
করে দেবেন ৷' 
“আদ-দুররুল মানছুর” গ্রন্থে তার মহত্ব ও মর্যাদার কথা বলা হয়েছে এভাবে :** 

Sal Lal Soma Sl p50 aS 220 Los Ble USL isl lS 

“তিনি ছিলেন একজন সুসাহিত্যিক, বিদূষী, বুদ্ধিমতী মহিলা । শুভ ও কল্যাণকে 
ভালোবাসতেন, অশুভ ও অকল্যাণকে ঘৃণা করতেন, সৎকাজের আদেশ করতেন, অসৎ 
কাজ করতে নিষেধ করতেন! 
হযরত 'উমারের (রা) খিলাফতকালে তিনি ইনতিকাল করেন। মৃত্যুকালে চার ছেলে 
রেখে যান । তারা হলেন : ‘আবদুল্লাহ, আবদুর রহমান, আযইয়াদ ও আসওয়াদ ৷* 


৯. ঘটনাটি বিস্তারিত জানার জন্য দ্রঃ সীরাতু ইবন হিশাম-১/৩৪৩-৩৪৫; তাবাকাত-৩/২৬৭-২৬৮; উসুদুল গাবা- 
৪/৫২-৫৩; সিফাতুস সাফওয়া-১/২৬৯-২৭১; আলাম আন-নিসা’-৪/৫০; আয “যাহাবী, তারীখ-১/১৭৪- 
১৭৫; আল-বিদায়া EEO -৩/৭৭; হায়াতুস সাহাবা-১/২৯৬-২৯৮ 

১০. আল-ইসতী‘আব-২/৫৫৩ | 

১১. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৪৬৮ 
১২. আল-ইসাবা-৪/৩৮১ 
১৩. আদ-দুররুল মানছুূর-৩৬৪ 
১৪. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 


ES SEE 


তিনি ছিলেন একজন মহিয়সী সাহাবিয়া যিনি রাসূলুল্লাহকে (সা) এমনভাবে রক্ষণাবেক্ষণ 
করেন যেমন একজন মানুষের বুক তার অন্তরকে এবং চোখের পীপড়ি চোখ দুটিকে রক্ষা 
করে। তিনি রাসূলুল্লাহকে (সা) এমন ভালোবাসতেন যেমন ভালোবাসে একজন 
' মমতাময়ী মা তার একমাত্র সন্তানকে । ইসলামের প্রথম পর্বের ইতিহাসের যে সকল 
মহিয়সী মহিলার অবদান স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে তাদের মধ্যে এই মহিলার নামটিও 
বিদ্যমান । তিনি অনেক মহত্ব ও মর্যাদার অধিকারিণী। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ 
(সা)-এর দাদা ‘আবদুল মুত্তালিবের মৃত্যুর পর তিনি তার লালন-পালনের সুযোগ লাভে 
ধন্যা হন। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলীফা ও রাসূলুল্লাহর (সা) একজন অন্যতম 
শ্ৰেষ্ঠ অশ্বারোহী বীর সৈনিক সাহাবী ‘আলী ইবন আবী তালিবের (রা) গর্বিতা মা। তিনি 
ছিলেন জান্নাতের অধিকারী যুবকদের দু’ নেতা হযরত হাসান ও হুসায়নের (রা) দাদী । 
মহান মু’তার যুদ্ধের শহীদত্রয়ীর অন্যতম জা‘ফার আত-তায়্যারের (রা) মা। সর্বোপরি 
তিনি ছিলেন রাসূলুল্লাহর (সা) প্রিয়তমা কন্যা, হাসান-হুসায়নের (সা) জননী হযরত 
ফাতিমা আয-যহ্রা'র (রা) শ্বাশুড়ী । ইমাম শামসুদ্দান আয-যাহ্বী (রহ) তার পরিচয় 
দিয়েছেন এভাবে :* 

sf 5, ER CS 0 EE a iat of: al EY sb’ 

Ab al 02 

eM Ha EA EE) SR 
কুসায়। তিনি কুরায়শ গোত্রের হাশিমী শাখার কন্যা এবং ‘আলী ইবন আবী তালিবের 
মা।’ পিতামহ হাশিমে গিয়ে তার বংশধারা রাসূলুল্লাহর (সা) বংশধারার সাথে মিলিত 
হয়েছে। রাসূলুল্লাহর (সা) দাদা ‘আবদুল মুত্তালিব ছিলেন একদিকে তার শ্বশুর এবং অন্য 
দিকে চাচা । প্রথম পর্বে মক্কা থেকে যে সকল মহিলা মদীনায় হিজরাত করেন তিনি 
তাদের একজন । 

রাসূলুল্লাহর (সা) দাদা ‘আবদুল SO ES CHEE তীর জীবন সন্ধ্যা 
ঘনিয়ে এসেছে তখন তিনি ছেলে আবূ তালিবকে ডেকে তীর ইয়াতীম ভাতিজা মুহাম্মাদ 
ইবন ‘আবদিল্লাহর লালন-পালনের ভার তার উপর অর্পণ করেন। তিনি চান যেন তার 
₹ইয়াতীম পৌত্রটি আবূ তালিব ও তাঁর স্ত্রী ফাতিমা বিন্ত আসাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 
বেড়ে ওঠে । তিনি তাদেরকে মুহাম্মাদের প্রতি বিশেষ যত্নবান হতে তাকিদ দেন। আর 

সেই থেকে বালক মুহাম্মাদ তার চাচা-চাটী আবু তালিব ও ফাতিমার (রা) সং 


১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/১১৮ 
২১-—- 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৬২ আসহাবে রাসূলের জীবনকথা 


সাথে যুক্ত হন। ফাতিমা তার স্বামীর সাথে একযোগে মুহাম্মাদের তত্ত্বাবধান ও 
প্রতিপালনে মনোযোগী হন। বালক মুহাম্মাদ তার পরিবারে যুক্ত হওয়ার পর তিনি 
দেখতে পান, তার ছেলে-মেয়েরা যখন মুহাম্মাদের সাথে আহার করে তখন তাদের 
খাবারে দারুণ বরকত হয়। আবূ তালিবের ছিলো অনেকগুলো ছেলে-মেয়ে ৷ নিতান্ত 
অভাবী মানুষ৷ প্রতিবেলা তার পরিবারের জন্য যে খাদ্য-খাবারের ব্যবস্থা করা হতো তা 
সবাই এক সাথে অথবা পৃথকভাবে খেলে সবার পেট ভরতো না । কিন্তু যখন তাদের 
সাথে মুহাম্মাদ খেতেন তখন সবারই পেট ভরে যেত এ কারণে ছেলে-মেয়েরা যখন 
খেতে বসতো তখন আবু তালিব বলতেন : ‘তোমরা একটু অপেক্ষা কর, আমার ছেলে 
মুহাম্মাদ আসুক!’ তিনি আসতেন, এক সাথে খেতেন এবং তাদের খাবার বেঁচে যেত । 
এক পেয়ালা দুধ থেকে তিনি প্রথমে পান করলে তারা সবাই তৃপ্ত হয়ে যেত- যদিও 
তাদের একজনই সেই পূর্ণ পেয়ালাটি শেষ করে ফেলতে পারতো তাই আৰু তালিব 
তাকে বলতেন : তুমি বড় বরকতময় ছেলে । 

সাধারণতঃ শিশু-কিশোররা উস্্‌কো-খুশকো ও ধুলি-মলিন থাকে, কিন্তু মুহাম্মাদ (সা) 
সবসময় তেল-সুরমা লাগিয়ে পরিপাটি অবস্থায় থাকতেন ।* ফাতিমা বিন্ত আসাদ এ 
সবকিছু দেখতেন। আর এতে মুহাম্মাদের (সা) প্রতি গম্নৃেহ-মমতা আরো বেড়ে যেত । 
তার প্রতি আরো বেশী যত্নবান হতেন। এভাবে তাকে শৈশব থেকে যৌবন পর্যন্ত, তথা 
হযরত খাদীজার (রা) সাথে বিয়ের আগ পর্যন্ত নিজের সন্তানের থেকেও অধিক স্রেহ- 
মমতা দিয়ে লালন-পালন করেন । সব রকমের অশুভ ও অকল্যাণ থেকে আঁচলে লুকিয়ে 
রাখার মত তাকে আগলে রাখেন । এ কারণে নবী (সা) সারা জীবন চাচী ফাতিমা বিন্ত 
আসাদের মধ্যে নিজের মা আমিনা বিন্ত ওয়াহাবের প্রতিচ্ছবি দেখতে পেতেন । তাকে 
গৰ্ভধারিণী মায়ের পরে দ্বিতীয় মা বলে মনে করতেন। 

হযরত ফাতিমা বিনৃত আসাদ (রা) মুহাম্মাদ (সা) সম্পর্কে লোকেরা যা কিছু বলাবলি 
করতো, বিশেষত স্বামী আবূ তালিব যে প্রায়ই বলতেন" আমার এ ভাতিজা একজন বড় 
সম্মানের অধিকারী ব্যক্তি হবে- কান লাগিয়ে শুনতেন। তিনি স্বামীর মুখে আরো শোনেন 
সিরিয়া'-সফরের সময় কিশোর মুহাম্মাদকে (সা) কেন্দ্র করে যেসব অলৌকিক ঘটনা 
ঘটেছিল তার বর্ণনা । তাছাড়া তিনি আরো শোনেন হযরত খাদীজার দাস মায়সারার 
বর্ণনা যা তিনি যুবক মুহাম্মাদের (সা) সাথে সিরিয়া ভ্রমণের সময় প্রত্যক্ষ করেছিলেন। 
তিনি নিজে মুহাম্মাদের (সা) মধ্যে যা কিছু দেখেছিলেন এবং অন্যদের মুখে তীর সম্পর্কে 
যেসব কথা শুনেছিলেন তাতে এত প্রভাবিত ও মুগ্ধ হন যে, কলিজার টুকরো ‘আলীকে 
তার তত্ত্বাবধানে দিতে বিন্দুমাত্র দ্বিধা-সংকোচ করেননি । 

তিনি অতি নিকট থেকে মুহাম্মাদের (সা) মধ্যে একজন য্নেহময় পিতার রূপ 
দেখেছিলেন। তি তিনি লক্ষ্য ক হলনা ‘আলীর জন্মের পর থেকে তার প্রতি মুহাম্মাদের 


. সীরাতু ইবন হিশাম-১/১২০ OO 
৩. আস-সীরাতুল হালাবিয়্যাহ্‌-১/১৮৯; নিসাউন মুবাশৃশারাত বিল-জান্নাহ-৪১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৬৩ 


(সা) অত্যধিক আগ্রহ ও উৎসাহকে । বৰ্ণিত হয়েছে যে, তিনি বলতেন : ‘আলীর জন্মের 
' পর মুহাম্মাদ তার নিজের মুখ থেকে একটু থুথু নিয়ে তার মুখে দেয়। তারপর সে জিহ্বা 
চাটতে চাটতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে আমরা ‘আলীর জন্য ধাত্রী ডেকে পাঠালাম । 
কিন্তু কারো স্তনই গ্রহণ করলো না । আমি মুহাম্মাদকে ডাকলাম । সে তার জিহ্বায় একটু 
দুধ দিল। আর ‘আলী তা চাটতে চাটতে ঘুমিয়ে গেল । আল্লাহ যতদিন ইচ্ছা করলেন, 
এভাবে. চলতে লাগলো ।£ এ সবকিছু দেখে-শুনে মুহাম্মাদের প্রতি ফাতিমা বিন্ত 
আসাদের ম্নেহ-মমতা ও ভক্তি-্ধা দিন দিন বেড়ে যেতে থাকে। তিনি ছেলে আলীকে 
মুহাম্মাদের (সা) সার্বক্ষণিক সহচর হওয়ার তাকিদ দেন। 
রাসুল (সা) প্রথম দিকে যখন কাবার চত্বরে নামায আদায় করতেন তখন কুরায়শরা 
তেমন গুরুত্ব দিত না। পরে যখন নিয়মিত পড়তে লাগলেন, তখন ‘আলী ও যায়দ তাকে 
পাহারা দিতেন। পরে এমন হলো যে, তারা দু'জন রাসূল (সা) ঘর থেকে বের হলে 
সর্বক্ষণ তার সংগে থাকতেন। একদিন ‘আলী (রা) রাসূলুল্লাহর (সা) সাথে ঘর থেকে 
বেরিয়ে গেছেন, তখন আবূ তালিব তাকে ডেকে পেলেন না। ‘আলীর মা ফাতিমা 
বললেন : আমি তাকে মুহাম্মাদের সাথে যেতে দেখলাম । আবূ তালিব তাদেরকে তালাশ 
করতে করতে শি‘আবে আবী দাব-এ গিয়ে পেলেন । মুহাম্মাদ (সা) নামাযে দাড়িয়ে, 
আর ‘আলী (রা) তীকে পাহারা দিচ্ছেন ।* 
মুহাম্মাদ (সা) নবুওয়াত লাভ করলেন। নিজ গোত্র ও আত্মীয়-বন্ধুদেরকে ইসলামের 
দিকে আহ্বান জানানোর নির্দেশ লাভ করলেন । আল্লাহ নাযিল করলেন :"* 
buh Sse 55 
তুমি তোমার নিকট-আত্মীয়দের সতর্ক কর। 
নবী (সা) তার প্রভুর নির্দেশ পালন করলেন । নিকট-আত্মীয়দের দুনিয়া ও আখিরাতের 
কল্যাণের দিকে আহ্বান জানালেন। তাদেরকে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান 
আনার তাকিদ দিলেন । ইসলামের সেই একেবারে সূচনা পর্বে যে ক'জন মুষ্টিমেয় মহিলা 
আল্লাহ ও তীর রাসূলের প্রতি ঈমান এনে মুসলমান হন তীদের মধ্যে ফাতিমা বিন্ত 
আসাদ অন্যতম । সেদিন তীর স্বামী আবূ তালিব ভাতিজা মুহাম্মাদের (সা) আবেদনে 
সাড়া দিতে অপারগ হলেও তাঁদের কিশোর ছেলে ‘আলী (রা) আল্লাহ ও তীর রাসূলের 
প্রতি ঈমান আনেন। 
এখান থেকেই এ মহিয়সী সাহাবিয়া ফাতিমা বিন্ত আসাদের (রা) জীবনের দ্বিতীয় পর্ব 
শুরু হলো। কুরায়শরা মুহাম্মাদ ও তার দীন ইসলামের বিরুদ্ধে কোমর বেঁধে লেগে 
গেল । তারা বানু হাশিমের সাথে বিবাদে লিপ্ত হলো । যখন তারা দেখলো আবূ তালিব ও 


8. আস-সীরাতুল হালাবিয়্যা-১/৪৩২; প্রাগুক্ত 
৫. আনসাবুল আশরাফ-১/১১১ 
৬. সূরা আশ-শু'আরা’-২১৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


__ ১৬৪ আসহাবে রাসূলের জীবনকথা 


তার স্ত্রী মুহাম্মাদকে (সা) সমর্থন ও আশ্রয় দিচ্ছেন তখন তারা মুহাম্মাদকে (সা) তাদের 
হাতে সমর্পণের দাবী জানালো। কিন্তু চাচা-চাচী ভাতিজা মুহাম্মাদের (সা) পক্ষে অটল 
থাকলেন। কোন চাপের কাছেই নত হলেন না। মুহাম্মাদকে তাদের হাতে অর্পণের 
BLO Lich a) URS) Rodda ASA LCA PcG) ly Hk 
হয়েছিল তীদের প্রতি তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো । 

নবী (সা) যখন দেখলেন কুরায়শরা তীর অনুসারীদের উপর অত্যাচার-উৎপীড়নের ক্ষেত্রে 
মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তখন তিনি তাদেরকে আবিসিনিয়ায় হিজরাতের অনুমতি দান 
করেন। কুরায়শদের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসলমানদের যে দলটি প্রথম 
আবিসিনিয়া হিজরাত করেন তার মধ্যে ফাতিমা বিন্ত আসাদের কলিজার টুকরো 
জা‘ফার ইবন আবী তালিব (রা) ও তীর স্ত্রী আসমা’ বিন্ত ‘উমাইসও (রা) ছিলেন। 
যাত্ৰাকালে মা ফাতিমা (রা) বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ছেলেকে বিদায় দেন। এই 
জা‘ফার (রা) ছিলেন আবিসিনিয়ায় হিজরাতকারী মুসলমানদের আমীর বা নেতা । উল্লেখ্য 
যে, ফাতিমার (রা) এই ছেলেটি ছিল চেহারা-সুরতে ও আদবে-আখলাকে নবী কারীমের 
(সা) অনুরূপ ৷ কুরায়শদের যে পাঁচ ব্যক্তিকে লোকেরা রাসূলুল্লাহর (সা) অনুরূপ বলে 
মনে করতো তীরা হলেন : জা‘ফার ইবন আলী তালিব, কুছাম ইবন আল-‘আব্বাস, 
আস-সায়িব ইবন ‘উবায়দ ইবন ‘আবদি ইয়াযীদ ইবন হাশিম ইবন ‘আবদিল মুত্তালিব, 
আৰু সুফয়ান ইবন আল-হারিছ ইবন 'আবদিল মুত্তালিব ও আল-হাসান ইবন 'আলী ইবন 
আবী তালিব (রা) ।' 

কুরায়শরা যখন দেখলো বিষয়টি আস্তে আস্তে তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তারা 
বানু হাশিম ও বানু ‘আবদিল মুত্তালিবের নারী-পুরুষ ও শিশু-যুবক-বৃদ্ধ সকলকে 
“শি‘আবে আৰবী তালিব’ উপত্যকায় অবরুদ্ধ অবস্থায় রাখার সিদ্ধান্ত নিল । ফাতিমা বিন্ত 
আসাদ (রা) আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অন্য নারীদের সাথে এ অবরোধ মেনে 
নেন। অন্যদের সাথে তিনিও এ অবরুদ্ধ জীবনের তিনটি বছর সীমাহীন ক্ষুধা ও 
অনাহারের মুখোমুখি হন এবং গাছের পাতা খেয়ে কোন রকম জীবন রক্ষা করেন। 
অবশেষে তিন বছর পর নবুওয়াতের দশম বছরে তারা অবরোধ তুলে নেয়। অন্য 
মুসলমানদের সাথে ফাতিমাও (রা) মুক্ত জীবনে ফিরে আসেন । এ তিনটি বছর মহিলারা 
চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দান করেন। 

““শ‘আবে আবী তালব” থেকে মুক্ত হওয়ার পর নবুওয়াতের দশম বছরে রাসূলুল্লাহর 
(সা) অতি আপন দু’ব্যক্তি মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে ইনতিকাল করেন । প্রথমে তার 
প্রিয়তমা স্ত্রী উম্মুল মু'মিনীন হযরত খাদীজা বিন্ত খুওয়ায়লিদ (রা) ও পরে চাচা আবূ 
তালিব এ দুনিয়া থেকে বিদায় নেন। এতদিন এ দু'জনই ছিলেন রাসূলুল্লাহর (সা) 
জীবনে ঢালস্বরূপ । এখন এ দু’জনের অবর্তমানে অত্যাচারী কুরায়শরা আরো জোরে- 


৭. নিসাউন মুবাশ্শারাত বিল জার্নাহ্‌-৪২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৬৫ 


' শোরে নবী (সা) ও তার অনুসারীদের উপর জুলুম-নির্যাতন করতে শুরু করে। অবশেষে 
আল্লাহ তা‘আলা নবী কারীম (সা) ও মুসলমানদেরকে মদীনায় হিজরাতের অনুমতি দান 
করেন। : 
রাসূল (সা) ও তার সঙ্গী-সাথীরা মদীনায় হিজরাত করলেন । ফাতিমা বিন্ত আসাদও 
(রা) অন্যদের সাথে মক্কা ত্যাগ করে মদীনায় চলে গেলেন । যুবায়র ইবন বাক্্‌কার তার 
Rl RE 

| MR ‘doo all 4! ~)>৮,১ mal ৩০’ 
EA EE CE CUE UNE 
তার স্থান ও মর্যাদা 
অন্যতম শ্ৰেষ্ঠ তাবি‘ঈ ইমাম আশ-শা‘বী (রহ) তীর ইসলাম ও হিজরাত সম্পর্কে বলেন:* 
SUE ng Gh pl OU Bil SOY CECE Sl ety NL fl Org 

‘Aisa 


‘আলী ইবন আবী EY CE ON EEE Oe EAI 
করেন এবং মদীনায় হিজরাতও করেন!’ 

রাসূলুল্লাহর (সা) নিকট ফাতিমা বিন্ত আসাদের (রা) মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ইবন 
সা'দ বলেন :* 

Ee) UR all se all Jo) os, ‘il fl cls, Sf Ei EL cal!’ 


‘Ls E Jag ১০১2 


EE EE EEE ORE COSHH OEY it 
রাসূলুল্লাহ (সা) তাকে দেখতে যেতেন এবং তীর গৃহে দুপুরে বিশ্রাম নিতেন ৷’ 
তার সত্যনিষ্ঠা ও ধর্মপরায়ণতার কারণে রাসূল (সা) তীকে অতিমাত্রায় ভক্তি-শ্রদ্ধা 
করতেন । তাকে লালন-পালন, আদব-আখলাক শিক্ষাদান ও তীর সাথে সুন্দর ব্যবহারের 
প্রতিদানে রাসূলও (সা) তীর সাথে সবসময় সদ্্যবহার করতেন । তার ছেলে ‘আলীর (রা) 
সাথে রাসূলুল্লাহর কন্যা ফাতিমার (রা) বিয়ে হলো । তখন তিনি একজন মমতাময়ী মা ও 
একজন আদর্শ শ্বাশুড়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন । তীদের জীবন তো আর এমন 
বিত্ত-বৈভবের জীবন ছিল না। সব কাজ নিজেদেরই করতে হতো । নবী দুহিতা 
ফাতিমাকে (রা) ঘরে আনার পর ‘আলী (রা) মাকে বললেন : আমি পানি আনা, 
প্রয়োজনে এদিক-ওদিক যাওয়ার ব্যাপারে ফাতিমা বিন্ত রাসুলুল্লাহকে সাহায্য করবো, 


৮. আল-ইসতী‘আব-৪/৩৭০ 
৯. উসুদুল গাবা-(৭১৬৮); আল-ইসাবা-৪/৩৮০ 
১০. তাবাকাত-৮/২২২; সিফাতুল সাফওয়া-২/৫৪; আল-ইসাবা-৪/৩৮০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


. ১৬৬ আসহাবে রাসূলের জীবনকথা 


আর আপনি তাকে ঘরের কাজে, যেমন গমনের তাহ! কাহেোর যাকে জহা 
করবেন” 


ফাতিমা বিন্ত আসাদের প্রতি রাসূলুল্লাহর (সা) অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধা থাকার কারণে 
তিনি মাঝে মাঝে তাকে বিভিন্ন জিনিস উপহার-উপঢৌকন পাঠাতেন। জা'‘দা ইবন 
হুবায়রা ‘আলী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন : একবার রাসূল (সা) আমার 
নিকট এক জোড়া অতি উন্নতমানের নতুন কাপড় পাঠালেন । সাথে সাথে একথাও বলে 
পাঠালেন যে, ‘এ দু’টোকে নিকাবের কাপড় বানিয়ে ফাতিমাদের মধ্যে ভাগ করে দাও!” 
আমি চার টুকরো করলাম। এক টকুরো দিলাম ফাতিমা বিন্ত রাসূলিল্পাহকে, এক 
টুকরো ফাতিমা বিনৃত আসাদকে এবং আরেক টুকরো ফাতিমা বিনৃত হামযাকে (রা) । 
তবে তিনি চতুর্থ টুকরোটি যে কাকে দেন তা বলেননি। ইবন হাজার (রহ) বলেছেন, 
সম্ভবত চতুৰ্থটি দেন ‘আকীল ইবন আবী তালিবের স্ত্রী ফাতিমা বিন্ত শায়বাকে ।** 
উল্লেখ্য যে, ফাতিমা নামের চব্বিশজন মহিলা সাহাবী ছিলেন।** 


ইবনুল আছীর বলেছেন, ফাতিমা বিন্ত আসাদ প্রথম হাশিমী মহিলা যিনি একজন 
হাশিমী বংশের সন্তান জন্মদান করেন ।* তিনি প্রথম হাশিমী যার গর্ভে একজন খলীফার 
জন্ম হয়। তারপর ফাতিমা বিনৃত রাসূলিল্লাহর (সা) গর্ভে জন্ম হয় আল-হাসান ইবন 
‘আলীর (রা)। তারপর খলীফা হারুনুর রশীদের UREN 
খলীফা আল আমীন ।** 

সাহাবায়ে কিরামের অন্তরেও ফাতিমা বিন্ত আসাদের (রা) একটা মর্যাদাপূর্ণ আসন 
ছিল। বিশেষ করে সাহাবী কবিদের নিকট । জা‘ফার ইবন আবী তালিব (রা) মু’তায় 
শহীদ হওয়ার পর কবি হাস্সান ইবন ছাবিত (রা) তার স্মরণে যে কবিতাটি রচনা করেন 
তাতে তার মা ফাতিমারও ভূয়সী প্রশংসা করেন।”* 

তেমনিভাবে কবি আল-হাজ্জাজ ইবন ‘আলাত আস-সুলামীও উহুদ যুদ্ধে হযরত ‘আলীর 
RE OSA PSA GER RE A br BAO 
অনেকের ধারণা যে, তিনি হিজরাতের পূর্বে ইনতিকাল করেন। তবে তা সঠিক নয়। 
ইমাম আস-সামহূদী (রহ) তীর “আল-ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা” গ্রন্থে উল্লেখ 
bees যে, তিনি মদীনায় মারা যান এবং তাকে “আর-রাওহা’” গোরস্তানে দাফন করা 
হয়।”” 


১১. সিফাতুস সাফওয়া-২/৫৪; আয-যাহাবী, তারীখুল ইসলাম-৩/৬২১; উসুদুল গাবা-৫/৫১৭ ' 
১২. উসুদুল গাবা-৫/৫১৭; আল-ইসাবা-৪/৩৮০ 

১৩. নিসাউন মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২২; নিসাউন মুবাশ্শারাত বিল জান্নাহ্‌-৪৪ 

১৪. আল-ইসতী‘আব-২/৭৭৪; সিয়ারু আলাম আন-নুবালা-২/১১৮ 

১৫. নিসাউন মুবাশ্শারাত বিল-জান্নাহ্‌-৪৫ 

১৬. সীরাতু ইবন হিশাম-২/১৫১ 

১৭. আল-বিদায়া ওয়ান নিহায়া-৭/৩৩৬; নিসাউন মুবাশৃশারাত বিল জান্নাহ্‌-৪৫ 

১৮. আল-ইসাবা-৪/৩৮০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৬৭ 


নবী কারীমের (সা) অন্তরে হযরত ফাতিমা বিন্ত আসাদের (রা) ছিল বিশেষ মর্যাদার 
স্থান। তাই তার মৃত্যুর পরেও রাসূল (সা) তার প্রতি সম্মান প্রদর্শনের কথা ভোলেননি। 
শুয়েছেন এবং তীর ভালো কাজের কথা উল্লেখ করে প্রশংসা করেছেন।** আস-সামহুদী 
উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (সা) মাত্র পাচটি কবর ছাড়া আর কোন কবরে কখনো 
নামেননি। সেই পাচটির মধ্যে তিনটি নারীর এবং দু'টি পুরুষের । তার মধ্যে আবার 
একটি মক্কায় এবং চারটি মদীনায় । মক্কার কবরটি হলো উম্মুল মু'মিনীন খাদীজা বিন্ত 
খুওয়ায়লিদের (রা) । মদীনারগুলো হলো : ১. খাদীজার (রা) ছেলের কবর ছেলেটি 
রাসূলুল্লাহর (সা) গৃহে ও তত্ত্বাবধানে ছিল। ২. “যু আল-বিজাদাইন” (দুইচাদরের 
অধিকারী) বলে খ্যাত ‘আবদুল্লাহ আল-মুযানীর (রা) কবর । ৩. উম্মুল মু'মিনীন 
‘আয়িশার (রা) মা উম্মু রমানের (রা) কবর ৷ ৪. ফাতিমা বিন্ত আসাদের (রা) কবর ।** 
হযরত ফাতিমা বিনৃত আসাদের মৃত্যু রাসূল (সা) এবং সাহাবীদের মনে দারুণ বেদনার 
ছাপ ফেলে । রাসূল (সা) তার জন্য দুআ করেন, তীর প্রশংসা করেন এবং নিজের 'জামা 
দিয়ে তার কাফন দেন । হযরত জাবির ইবন ‘আবদিল্লাহ (রা) বলেন, আমরা কর্জ্লুল্লাহর 
(সা) সাথে বসে ছিলাম । এমন সময় একজন এসে বললো : ইয়া রাসূলাল্লাহ! ‘আলী, 
জা‘ফার ও ‘আকীলের মা মারা গেছেন। রাসূলুল্লাহ (সা) বললেন : তোমরা সবাই আমার 
মা'র কাছে চলো । আমরা উঠলাম এবং এমন নিঃশব্দে পথ চললাম যেন আমাদের 
প্রত্যেকের মাথার উপরে পাখী বসে আছে। বাড়ীর দরজায় পৌছার পর রাসূল (সা) 
গায়ের জামাটি খুলে পরিবারের লোকদের হাতে দিয়ে বলেন : তার গোসল দেওয়া শেষ 
হলে এটি তার কাফনের নীচে দিয়ে দেবে। 

' যখন লোকেরা দাফনের জন্য লাশ নিয়ে বের হলো তখন রাসূল (সা) একবার খাটিয়ায় 
কাধ দেন, একবার খাটিয়ার সামনে যান, আরেকবার পিছনে আসেন । এভাবে তিনি 
কবর পর্যন্ত পৌছেন। তারপর কবরে নেমে গড়াগড়ি দিয়ে আবার উপরে উঠে আসেন। 
তারপর বলেন : আল্লাহর নামের সাথে এবং আল্লাহর নামের উপরে তোমরা তাকে কবরে 
নামাও। দাফন কাজ শেষ হওয়ার পর তিনি সোজা হয়ে দাড়িয়ে বলেন : আমার মা ও 
প্রতিপালনকারিণী! আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিন। আপনি ছিলেন আমার 
একজন চমৎকার মা ও চমৎকার প্রতিপালনকারিণী । জাবির বলেন : আমরা বললাম : 

ইয়া রাসূলাল্লাহ! আপনি এখানে এমন দু*টি কাজ করেছেন, আমরা কখনো আপনাকে এ 
ধরনের কাজ করতে দেখিনা । বললেন: সে দু*টি কাজ কি? বললাম : আপনার জামা 
খুলে দেওয়া এবং কবরে গড়াগড়ি দেওয়া । বললেন : জামাটির ব্যাপার হলো, আমি 
চেয়েছি তাকে যেন কখনো জাহান্নামের আগুন স্পর্শ না করে যদি আল্লাহ চান । আর 
কবরে আমার গড়াগড়ি দেওয়া- আমি চেয়েছি আল্লাহ যেন তীর কবরটি প্রশস্ত করে 
দেন।* 


১৯. উসুদুল গাবা-৫/৫১৭ 
২০. ওয়াফা আল-ওয়াফা-৩/৮৯৭; নিসাউন মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২৩ 
২১. কান্য আল-‘উম্মাল-১৩/৬৩৬; সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/১১৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৬৮ আসহাবে রাসূলের জীবনকথা 


অন্য .একটি বর্ণনায় এসেছে নবী (সা) ফাতিমা বিন আসাদের করে চিৎ হয়ে শুয়ে 
পড়েন। তারপর এই দু'আটি পাঠ করেন: 


gia> Lin cul cy bl Sl cane) > II D2 = se S14 All’ 
‘c>l yl yl ane Ee ss cml sll Fe > > els 29 


‘আল্লাহ যিনি জীবন ও মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব যীর মৃত্যু নেই । আমার মা 
ফাতিমা বিন্ত আসাদকে আপনি ক্ষমা করুন এবং তাঁকে তীর যুক্তি-প্রমাণকে শিখিয়ে 
দিন। আপনার নবী এবং আমার পূর্ববর্তী নবীদের দাবির ভিত্তিতে আপনি তার কবরকে 
প্রশস্ত করে দিন। আপনি হলেন সকল দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু । 


তাহার তিনি চারবার তার ছা কর! রা করত যযায তা 7 
‘আব্বাস ও আবূ বকর সিদ্দীক (রা) ৷ 

হযরত ‘আবদুল্লাহ ইবন ‘আব্বাস (রা) বলেন, যখন ‘আলীর (রা) মা ফাতিমা (রা) মারা 
iE তখন নবী (সা) নিজের একটি জামা তাকে পরান এবং কবরে তার সাথে শুয়ে 
পড়েন। লোকেরা বললো : ইয়া রাসূলাল্লাহ! আমরা তো আপনাকে আর কখনো এমনটি 
করতে দেখিনে। বললেন : আবূ তালিবের পরে তার চেয়ে বেশী সদাচরণ আর কেউ 
আমার সাথে করেনি। আমি আমার জামা তীর গায়ে এজন্য পরিয়েছি যেন তাকে 
জার্াতের পোশাক পরানো হয়, আর তার সাথে এজন্য শুয়েছি যেন তার সাথে সহজ 
আচরণ করা হয়।** 
এই বর্ণনা দ্বারা বুঝা যায় ফাতিমা বিন্ত আসাদ (রা) অবশ্যই জান্নাতে যাবেন। ইমাম 
আল-কুরতুবী বলেছেন, আল্লাহ তা'আলা তাঁর নবী মুহাম্মাদের (সা) এ বৈশিষ্ট্য দান 
করেছেন যে, কবরে তীর উপর দলন-পেষণ চালানো হবে না । যেহেতু তিনি ফাতিমা 
বিন্তে আসাদের কবরে শুয়েছেন, এজন্য তার বরকতে ফাতিমা (রা) কবরের পেষণ 
থেকে মুক্তি পেয়ে গেছেন।* 
হযরত আনাস ইবন মালিক (রা) বলেছেন, যখন ‘আলীর (রা) মা ফাতিমা বিন্ত আসাদ 
(রা) মারা গেলেন তখন রাসূল (সা) তীর বাড়াতে গেলেন এবং তার মাথার কাছে 
দীড়িয়ে বলতে লাগলেন : হে আমার মা, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমার মা'র 
পরে, আপনি অভুক্ত থেকে আমার পেট ভরাতেন, আপনি না পরে আমাকে পরাতেন 
এবং ভালো কিছু নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। এর দারা আপনি আল্লাহর সতি 
' ও পরকাল লাভের আশা করতেন ।* 


হযরত রাসূলে কারীম (সা) এত বড় মহানুভব ব্যক্তি ছিলেন থে, কেউ তার প্রতি সামান্য 


২২. নিসাউন মুবাশ্শারাত বিল জার্নাহ্‌-৪৭ 

- ২৩. আলাম আন-নিসা’-৪/৩৩; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-২/১১৮ 
২৪. আস-সীরাতুল হালাবিয়্যা-২/৬৭৩ | 
২৫. মাজমা' Ee NE ৯/২৫৬; নিসাউন মুবাশ্শারাত ত বিল-জার্বাহ্‌-৪৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১৬৯ 


দয়া ও অনুগ্রহ দেখালে তা কোনদিন ভোলেননি। কথায় ও কর্মের দ্বারা সবসময় তার 
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে ফাতিমা বিন্ত আসাদ (রা), যিনি নবীর (সা) 
জীবনে মায়ের ভূমিকা পালন করেছেন, আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরাত করেছেন 
' এবং সারাটি জীবন রাসূলের কল্যাণ চিন্তা করেছেন, ভাজে তন তায কোব করে? 
তার সাথে যেমন আচরণ করা দরকার তা তিনি করেছেন। 


হযরত ফাতিমা বিন্ত আসাদ (রা) থেকে রাসূলুল্লাহর (সা) ছেচল্লিশটি (৪৬) হাদীছ 
বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি মুভ্তাফাক ‘আলাইহি (বুখারী ও মুসলিমে একই সনদে 
' বৰ্ণিত হয়েছে) ৷** 

তার ছেলেরা হলেন : তালিব, ‘আকীল, জার ও'আলী রর) এবং মেনর হলেন 
হাম্মাদ ও রীতা ৷**_ | 


২৬. আ‘লাম আন-নিসা’-৪/৩৩ 
২৭. তাবাকাত-৮/১৬১ 


২২ http:/fislamiboi.wordpress.com 


Contents 


ইসলামের প্রথম শহীদ হযরত  সুমায়্যা (রা) একজন মহিলা সাহাবী । তার বংশ পরিচয় 
' তেমন একটা পাওয়া যায় না। ইবন সা‘দ তার-পিতার' নাম “খুব্বাত’ বলেছেন,” কিন্তু 
বালাজুরী বলেছেন ‘খায়্যাত’ '২ প্রখ্যাত শহীদ সাহাবী ‘আম্মার ইবন ইয়াসিরের (রা) মা 

ং মন্ধার আবু হুজাইফা ইবন আল-মুগীরা আল-মাখযুমীর দাসী ৩: 
আল-ওয়াকিদীসহ একদল বংশবিদ্যা বিশারদ বলেছেন, হযরত ‘আশ্মারের (রা) পিতা 
ইয়াসির ইয়ামনের মাজহাজ গোত্রের ‘আনসী শাখার সন্তান । তবে তার ছেলে ‘আম্মার 
মক্কার বানু মাখযুমের আযাদকৃত দাস । ইয়াসির তার দু’ভাই- আল হারিছ ও মালিককে 
সংগে নিয়ে তাদের নিখৌজ চতুর্থ ভাইয়ের সন্ধানে মক্কায় আসেন । আল-হারিছ ও মালিক 
স্বদেশ ইয়ামনে ফিরে গেলেন, কিন্তু ইয়াসির মক্কায় থেকে যান। মক্কার রীতি অনুযায়ী 
তিনি আবু হুজাইফা ইবন আল-মুগীরা আল-মাখযুমীর সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে 
বসবাস করতে থাকেন। আবু হুজাইফা তার দাসী সুমায়্যাকে ইয়াসিরের সাথে বিয়ে দেন 
এবং তাদের ছেলে ‘আশ্মারের জন্ম হয়। আবু হুজাইফা ‘আম্মারকে দাসত্‌ থেকে মুক্তি 
দিয়ে নিজের সাথে রেখে দেন। যতদিন আবু হুজাইফা জীবিত ছিলেন ‘আম্মার তার 
সাথেই ছিলেন ।8 উল্লেখ্য যে, এই আবু হুজাইফা ছিলেন নরাধম আবু জাহলের চাচা ।৫ 
হযরত সুমায়্যা (রা) যখন বার্ধক্যে দুর্বল হয়ে পড়েছেন তখন মক্কায় ইসলামী দাওয়াতের 
সূচনা হয়। তিনি প্রথম ভাগেই স্বামী ইয়াসির ও ছেলে ‘আসম্মার সহ গোপনে ইসলাম গ্রহণ 
করেন। কিছুদিন পর প্রকাশ্যে ঘোষণা দেন। মক্কায় তাদের এমন কোন আত্মীয়-বন্ধু ছিল 
না যারা তাদেরকে কুরাইশদের নিষ্ঠুরতার হাত থেকে বাচাতে পারতো । আর তাই তারা 
তাদের উপর মাত্রা ছাড়া নির্যাতন চালাতে কোন রকম ত্রুটি করেনি । 
ইমাম আহমাদ ও ইবন মাজাহ্‌ বর্ণনা করেছেন, ‘আবদুল্লাহ ইবন মাস‘উদ (রা) বলেন 
সর্বপ্রথম যারা ইসলামের ঘোষণা দান করেন, তারা হলেন সাত জন । রাসূলুল্লাহ (সা), 
আবু বকর, ‘আম্মার, আশ্মারের মা সুমায়্যা, সুহাইব, বিলাল ও আল-মিকদাদ (রা)। 
আল্লাহ তা'আলা রাসুলুল্লাহকে (সা) তার চাচার দ্বারা এবং আবু বকরকে তার গোত্রের 
দ্বারা নিরাপত্তা বিধান করেন। আর অন্যদেরকে পৌত্তলিকরা লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড 
রোদে দাড় করিয়ে রাখতো ৷৬ 
হযরত জাবির (রা) বলেন, একদিন মুশরিকরা যখন ‘আম্মার ও তার পরিবারবর্গকে শাস্তি 
দিচ্ছিল তখন সেই পথ দিয়ে রাসুলুল্লাহ (সা) কোথাও যাচ্ছিলেন। তিনি তাদের অবস্থা 
দেখে বলেন: 
তাবাকাত-৮/২৬৮ 
আনসাবুল আশরাফ-১/১৫৭ 
তাবাকাত-৮/২৬৮ 
সীরাতু ইবন হিশাম-১/২৬১; টীকা-৪; আনসাবুল আশরাফ-১/১৫৭ 

আল-আ'লাম-৩/১৪০ .: 
আল-বিদায়া-৩/২৮; কান্য আল ‘উশ্মাল-৭/১৪; আল-ইসাবা-৪/৩৩৫; REE i 


4৫3% 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১৭১ 


LO ES 
REL Ll (রা) বলেন, রাসুল (সা) তাঁদের সেই অসহায় অবস্থায় দেখে 


Ne CEE HEE হে ইয়াসিরের পরিবারবর্গ ধৈর্য ধর । তোমাদের জন্য 
জান্নাত নির্ধারিত রয়েছে।’৮ ইবন ‘আব্বাসের (রা) বর্ণনায় একথাও এসেছে যে, 
সুমায়্যাকে (রা) আবু জাহল বল্লুম মেরে হত্যা করে। অত্যাচার, উৎপীড়নে ইয়াসিরের 
মৃত্যু হয় এবং ‘আবদুল্লাহ: ইবন ইয়াসিরকে তীরবিদ্ধ করা হয়, তাতেই তিনি মারা যান। 
‘উছমান (রা) বলেন, একদিন আমি রাসূলুল্লাহর (সা) সাথে ‘আল-বাতহা’ উপত্যকায় 
হীটছিলাম । তখন দেখতে পেলাম, ‘আম্মার ও তার পিতা-মাতার উপর উত্তপ্ত রোদে 
নির্যাতন চালানো হচ্ছে। ‘আম্মারের: পিতা রাসূলকে (সা) দেখে বলে ওঠেন : ইয়া 
রাসূলাল্লাহ! কালচক্র এ. রকম? রাসূল (সা) বললেন : হে ইয়াসিরের পরিবার-পরিজন! 
ধৈৰ্য ধর । হে আল্লাহ! ইয়াসিরের পরিবারবর্গকে ক্ষমা করুন ।৪৯ 

Be HOE ROC SNE PUTO ENE 1 0 ETT TSE 
হযরত সুমায়্যা প্রতিদিনের মত একদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেন । পাষণ্ড আবু জাহল তাকে 
অশালীন ভাষায় গালি দিতে থাকে। এক পর্যায়ে তার পশুত্বের মাত্রা সীমা ছাড়িয়ে -যায়। 
Ley Ll USMS BLE Rs FLOR ELV al dls ul 
তিনি শাহাদাত বরণ করেন ১০ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘ডউন। 

মায়ের এমন অসহায় অবস্থায় মৃত্যুবরণে ছেলে ‘আশ্মারের দুঃখের অন্ত ছিল না। তিনি 
রাসূলুল্লাহর (সা) নিকট এসে বললেন : ইয়া রাসূলাল্লাহ! এখন তো জুলুম-অত্যাচার মাত্রা 
ছাড়া রূপ নিয়েছে। রাসূল (সা) তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। তারপর বললেন: 
‘হে আল্লাহ, তুমি ইয়াসিরের পরিবারের কাউকে জাহান্নামের আগুনের শাস্তি দিওনা ।'১১ 

হযরত সুমায়্যার (রা) শাহাদাতের ঘটনাটি হিজরাতের পূর্বের । এ কারণে তিনিই হলেন 
ইসলামের প্রথম শহীদ । হযরত মুজাহিদ (রহ) বলেন : ইসলামের প্রথম শহীদ -হলেন 
_ "আনম্মারের মা সুমায়্যা ।>২ 

বদর যুদ্ধে নরাধম আবু জাহল নিহত হলে রাসূল (সা) আন্মারকে বললেন : 

‘আল্লাহ তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন।'১৩ 

হযরত সুমায়্যার (রা) শাহাদাতের ঘটনাটি ঘটে ৬১৫ খ্রীস্টাব্দে 1১৪. 


৭. হায়াতুস সাহাবা-১/২৯১ 

৮. সীরাতু ইবন হিশাম-১/৩২০; আনসাবুল আশরাফ-১/১৬০, হায়াতুস সাহাবা- ১/২৯১ 
৯. তাবাকাত-৩/১৭৭; কান্য আল-’উন্মাল-৭/৭২ 

১০. তাবাকাত-৮/২৬৫; আল-বিদায়া-৩/৫৯; EE EET 

১১. WIT টীকা-৫ 

১২. তাবাকাত-৮/২৬৫; আল-বিদায়া-৩/৫৯; Ll A ২/৩২ 

১৩. আল-ইসাবা-৪/৩৩৫ 

১৪. আল-আ'’লাম-৩/১৪০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উন্মু 'ডমারা (রা) 


মদীনার একজন আনসারী মহিলা ৷ উন্মু উমারা উপনামে তিনি ইতিহাসে প্রসিদ্ধ । ভালো 
নাম নুসাইবা। পিতার নাম কা'আব ইবন ‘আমর । মদীনার বিখ্যাত খাযরাজ গোত্রের 
নাজ্জার শাখার কন্যা ১ রাসূলুল্লাহর (সা) মদীনায় হিজরাতের প্রায় চল্লিশ বছর পূর্বে 
মদীনায় জন্মগহণ করেন।২ বিখ্যাত বদরী সাহাবী হযরত ‘আবদুল্লাহ ইবন কা'ব আল 
মাযিনীর বোন ।৩ 

উন্মু ‘উমারার প্রথম বিয়ে হয় যায়দ ইবন ‘আসিম ইবন ‘আমরের সাথে। এই যায়দ 
ছিলেন তীর চাচাতো ভাই । তার মৃত্যুর পর গাযিয়্যা ইবন ‘আমরের সাথে দ্বিতীয় বিয়ে 
ডক খাতার তত বংজযকে আত মত 
চার সন্তানের মা হন 8 

ইসলামের একেবারে সূচনাপর্বে হযরত রাসূলে কারীম (সা) মক্কায় ও তার আশে-পাশের 
জনপদে ইসলামের দা‘ওয়াত দিয়ে চলেছেন এবং দিন দিন কঠোর থেকে কঠোরতর 
প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন। মাঝে মাঝে অন্তর মাঝে নৈরাশ্য ও হতাশা বোধ জন্ম 
নিলেও আল্লাহর রহমত এবং সাহায্য-সহায়তার উপর পূর্ণ বিশ্বাস রেখে তাবলীগী 
কার্যক্রম চালিয়ে যাচ্ছেন । রাসূলুল্লাহর (সা) মাক্কী জীবনের এমন এক প্রেক্ষাপটে 
' ইয়াছরিবের ছয় ব্যক্তি মক্কায় আসেন এবং রাসূলুল্লাহর সাথে (সা). সাক্ষাৎ করেন, কথা 
শোনেন এবং ইসলাম গ্রহণ করে ইয়াছরিবে ফিরে যান। পরের বছর হজ্জ মওসুমে তারা 
আরো ছয় জনকে সংগে করে মক্কায় যান এবং গোপনে রাসূলুল্লাহর (সা) সাথে সাক্ষাঞ্ 
করে বাই‘আত করেন। যাকে আকাবার প্রথম বাই‘আত বলা হয়। ইয়াছরিব তথা মদীনায় 
ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং তাদের অনুরোধে রাসূল (সা) দা'ঈ হিসেবে 
মুস‘আব ইবন ‘উমাইরকে (রা) তাদের সাথে মদীনায় পাঠান। এই ছোট্ট দলটি পরবর্তী 
একবছর মদীনায় ব্যাপকভাবে ইসলামের প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। 
তীরা এত আন্তরিকভাবে কাজ করেন যে, মাত্র এক বছরের মধ্যে মদীনার প্রতিটি ঘরে 
ইসলামের দা'ওয়াত পৌছে যায়। এ সময়ের মধ্যে মদীনার অনেক বড় বড় নেতা ও 
অভিজাত ঘরের নারী-পুরুষ ইসলামের দাওয়াত কবুল করেন৷ যার ফল এই দাড়ায় যে, 
পরবর্তী হজ্জ মওসুমে তিয়াত্তর মতান্তরে পঁচাত্তর জনের বিশাল একটি দল নিয়ে মুস‘আব 
মক্কায় যান এবং ‘আকাবায় রাসূলুল্লাহর (সা) সাথে গোপনে সাক্ষাৎ করেন। আর সেখানে 
ROE 10 SEG ROY SOY + UREN TREE ESE 
১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৭৮ 

২. সাহাবিয়াত-২০৪ 

৩. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৭৮ 

8. তাবাকাত-৮/৪১২; আল-ইসাবা-৪/8৪৭৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


‘আসহাবে রাসূলের জীবনকথা ১৭৩ 


হযরত মু্স‘আবের তাবলীগে মদীনার যে সকল নারী-পুরুষ ইসলাম গ্রহণ করেন উন্মু 
উমারা (রা) তাদের একজন । কেবল তিনি নন, এ সময়কালে তার গোটা খানদান 
মুসলমান হন । এভাবে তিনি হলেন প্রথম পর্বের একজন মুসলমান আনসারী মহিলা ।৫ 
হযরত উম্মু ‘উমারার জীবনের প্রথম বড় ঘটনা ‘আকাবার বাই‘আতে অংশগ্রহণ । 
‘আকাবার দ্বিতীয় বাই‘আতে পঁচাত্তর জন মুসলমান অংশগ্রহণ করেন। তার মধ্যে দুইজন 
মহিলা ছিলেন। উন্মু উমারা (রা) তার একজন । দ্বিতীয় মহিলা ছিলেন উন্মু মানী‘ (রা) ।৬ 
দুইজনকে ডেকে রাসূলুল্লাহর (সা) সামনে হাজির করে আরজ করেন : ইয়া রাসূলাল্লাহ! 
এই দুই মহিলাও বাই‘আতের উদ্দেশ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তিনি 
বললেন : যে অঙ্গীকারের উপর তোমাদের বাই‘আত গ্রহণ করেছি এ একই অঙ্গীকারের 
উপর তাদেরও বাই‘আত গ্রহণ .করছি। হাত মেলানোর প্রয়োজন নেই । আমি মহিলাদের 
সাথে হাত মিলাইনা ।' 

হিজরী দ্বিতীয় সনে উলুদ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে উন্মু ‘উমারা (রা) যোগ দেন। এ 
যুদ্ধে রাসূলুল্লাহর (সা) মুহতারাম চাচা হযরত হামযা (রা) সহ বহু মুসলমান শহীদ হন। 
আল-ওয়াকিদী বলেন :৮ উন্মু ‘মারা তীর স্বামী গাযিয়্যা ইবন ‘আমর ও প্রথম পক্ষের 
দুই ছেলে ‘আবদুল্লাহ ও হাবীবের সাথে উহুদে যোগদান করেন। মূলত তিনি গিয়েছিলেন 
একটি পুরানো মশক সংগে নিয়ে যোদ্ধাদের পানি পান করানোর উদ্দেশ্যে । কিন্তু এক 
পর্যায়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন। চমৎকার রণকৌশলের পরিচয় দেন। শত্রুর 
বারোটি মতান্তরে তেরোটি আখাতে তার দেহ্‌ জর্জরিত হয়।১০ কোন কোন বর্ণনায় 
এসেছে এ যুদ্ধে তিনি তীর-বর্শা দ্বারা বারোজন পৌত্তলিক সৈন্যকে আহত করেন।>১ 
উহুদ যুদ্ধের এক পর্যায়ে শত্রু বাহিনীর পাল্টা আক্রমণে মুসলিম বাহিনীর মনোবল ভেঙ্গে 
যায়। মুষ্টিমেয় কয়েকজন জানবাজ মুজাহিদ ছাড়া আর সকলে রাসুলুল্লাহকে (সা) ছেড়ে 
ময়দান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। যে কয়েকজন মুজাহিদ নিজেদের জীবন বাজি রেখে 
রাসূলুল্লাহর (সা) নিরাপত্তা বিধান করেন তাদের মধ্যে উম্মু উমারা, তার স্বামী গাযিয়্যা ও 
দুই ছেলে ‘আবদুল্লাহ ও হাবীবও ছিলেন। 

রণক্ষেত্রের এই নাজুক অবস্থার আগে যখন মুসলিম বাহিনী খুব শক্তভাবে শক্রুবাহিনীর 
মুকাবিলা করছিল এবং বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিল তখনো উন্মু ‘উমারা (রা) 
হাত-পা গুটিয়ে বসে ছিলেন না । মশকে পানি ভরে নিয়ে মুজাহিদদের পান করাচ্ছিলেন। 
এমন সময় দেখলেন যে সবাই ময়দান ছেড়ে পালাচ্ছে। রাসূলুল্লাহর (সা) পাশে মাত্র 
৫. সাহাবিয়াত-২০৪ 

৬. সীরাতু ইবন হিশাম-১/৪৪১ i 

: ৭. আনসাব আল-আশরাফ-১/২৫০; আল-ইসাবা-৪/৪৭৯; সীরাতু ইবন হিশাম-১/৪৬৬ 

. ৮. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৭৮ ' 

৯. কোন কোন বর্ণনায় হাবীব-এর স্থলে “খুবায়ব’ এসেছে। 

১০. তাবাকাত-৮/৪১২; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৭৯ 

১১. আনসাব আল-আশরাফ-১/৩২৫ 


http:/lislamiboi.wordpress.com 


Contents 


১৭৪ আসহাবে রাসূলের জীবনকথা: 


গুটিকয়েক মুজাহিদ । তিনিও এগিয়ে রাসূলুল্লাহর (সা) পাশে জীবন বাজি রেখে অটল 
হয়ে দাড়ালেন । আর তার পাশে এসে অবস্থান নিলেন স্বামী ও দুই ছেলে। তিনি একদিকে 
রাসূলুল্লাহর (সা) উপর কাফিরদের আক্রমণ প্রতিহত করছিলেন, lil iad ald 
উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে অনেককে ধরাশায়ী করে ফেলছিলেন। 

উহুদ যুদ্ধের সেই মারাত্মক পর্যায়ের বর্ণনা উন্মু ‘উমারা দিয়েছেন এভাবে : “আমি 
দেখলাম, লোকেরা রাসূলুল্লাহকে (সা) ছেড়ে পালাচ্ছে। মাত্র মুষ্টিমেয় কয়েকজন যাদের 
সংখ্যা দশও হবেনা, রাসূলুল্লাহর (সা) পাশে আছে। আমি, আমার দুই ছেলে ও স্বামী 
রাসূলুল্লাহর (সা) পাশে দীড়িয়ে তাকে রক্ষা করেছি। তখন অন্য মুজাহিদরা পরাজিত 
অবস্থায় রাসূলুল্লাহর (সা) পাশ দিয়ে চলে যাচ্ছিল । রাসূল (সা) দেখলেন আমার হাতে 
কোন ঢাল নেই । তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে পালাচ্ছে এবং তার হাতে একটি ঢাল। 
তিনি তাকে বললেন, ওহে, তুমি তোমার ঢালটি যে লড়ছে এমন কারো দিকে ছুড়ে মার । 
' সে ঢালটি ছুড়ে মারে এবং আমি তা হাতে তুলে নিই । সেই ঢাল দিয়েই আমি 
রাসুলুল্লাহকে (সা) আড়াল করতে থাকি । সেদিন অশ্বারোহী যোদ্ধারা আমাদের সাথে খুব 
YA Bil Bacco OL Sd LALLA Lh) GN Lk aA 
ক্ষতি করতে সক্ষম হতাম ৷” 

তিনি আরো বলেছেন, কোন অশ্বারোহী আমাদের দিকে এগিয়ে এসে আমাকে তরবারি 
আঘাত করছিল, আর আমি সে আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম । আমার কিছুই 


করতে সক্ষম হয়নি। তারপর যেই না সে পিছন ফিরে যেতে উদ্যত হচ্ছিল অমনি আমি 


তার ঘোড়ার পিছন পায়ে তরবারির কোপ বসিয়ে দিচ্ছিলাম । ঘোড়াটি আরোহীসহ 
মাটিতে পড়ে যাচ্ছিল । তখনই রাসূল (সা) আমার ছেলেকে ডেকে বলছিলেন : ‘ওহে উম্মু 
‘উমারার ছেলে! তোমার মাকে সাহায্য কর।' সে ছুটে এসে আমাকে সাহায্য করছিল। 
এভাবে আমি তাকে মৃত্যুর ঠিকানায় পাঠিয়ে দিচ্ছিলাম ।১২ | 

উম্মু উমারার ছেলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি। 
যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহ (সা) থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন আমি ও আমার 
মা তীর নিকট গিয়ে কাফিরদের আক্রমণ থেকে রক্ষা করতে শুরু করলাম । এসময় রাসূল 
(সা) আমাকে বললেন, তুমি উন্মু ‘উমারার ছেলে? বললাম, হ্যা । তিনি বললেন, শত্রুদের 
দিকে কিছু ছুড়ে মার। আমি আমার সামনের একটি লোকের দিকে একটি পাথর ছুড়ে 
মারলাম । লোকটি ছিল ঘোড়ার পিঠে। নিক্ষিপ্ত পাথরটি গিয়ে লাগলো ঘোড়ার একটি 
চোখে । ঘোড়াটি ছট্‌ফট্‌ করতে করতে তার আরোহীসহ মাটিতে পড়ে গেল। আর আমি 
লোকটির উপর পাথর ছুড়ে মারতে লাগলাম । আমার একাজ ied 
‘হাসতে থাকেন ।*৩ 

১২. তাবাকাত-৮/৪১৩-৪১৪; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৭৯ 

১৩. সিয়ারু আলাম আন-নুবালা-২/২৮০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৭৫ 


উহুদের দিন'উন্মু ‘মারা (রা) ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। দামরা ইবন সাঈদের 
দাদা-_উহুদের একজন যোদ্ধা, তিনি বলেছেন উন্মু ‘উমারা সেদিন কোমরে কাপড় 
CE EO EE URANO OU 
মারাত্মকভাবে আহত হয়।২8 

PEN Sa ON EEE TET EE 2 EE 
যায়। পাষণ্ড ইবন কামিআ রাসূলুল্লাহকে (সা) তাক করে তরবারির একটি কোপ মারে, 
কিন্তু তা ফসকে যায়৷ মুহূর্তে উন্মু ‘উমরা (রা) ফিরে দাড়ান। তিনি নরপশু ইবন 
কামিআর উপর ঝাঁপিয়ে পড়েন । কিন্তু তার সারা দেহ বর্ম আচ্ছাদিত থাকায় বিশেষ 
কার্যকর হলোনা । তবে সে উন্মু উমারাকে তাক করে এবার একটি কোপ মারে এবং তা 
উন্মু উমারার কাধে লাগে । এতে তিনি মারাত্মক আহত হন ১৫ 

ইবন কামিআ তো ভেগে প্রাণ বাঁচালো। কিন্তু উন্মু ‘$মারার আঘাতটি ছিল অতি 

মারাত্মক । তীর সারা দেহ রক্তে ভিজে গেল । তীর ছেলে ‘আবদুল্লাহ বর্ণনা করেছেন: 
‘আমার মা সেদিন মারাত্রকভাবে আহত 'হন। রক্ত বন্ধই হচ্ছিল না। রাসূল (সা) তাকে 
বলেন : ‘তোমার ক্ষত স্থানে ব্যান্ডেজ কর।’ অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল (সা) 
তোমার মাকে দেখ । তার ক্ষত স্থানে ব্যান্ডেজ কর । হে আল্লাহ! তাদের সবাইকে জান্নাতে 
আমার বন্ধু করে দাও 2৬ উম্মু ‘উমারা বলেন- ‘দুনিয়ায় আমার যে কষ্ট ও বিপদ আপদ 
এসেছে, তাতে আমার কোন পরোয়া নেই 2৭ সেদিন রাসূল (সা) নিজে দাড়িয়ে থেকে 
তীর ক্ষত স্থানে ব্যাণ্ডেজ বাধান। এ সময় রাসূল (সা) কয়েকজন সাহসী সাহাবীর নাম 
গুরুত্বপূর্ণ হয়েছে। এরপর প্রায় একবছর যাবত তার ক্ষত স্থানের চিকিৎসা করা হয়।২৮ 
হলো । আবদুল্লাহ্‌ বৰ্ণনা করেছেন : সেদিন আমি মারাত্মকভাবে আহত হলাম । রক্ত পড়া 
বন্ধ হচ্ছিল না। তা দেখে রাসূল (সা) বলেন : তোমার আহত স্থানে ব্যান্ডেজ বাঁধ । 
কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ হাতে নিয়ে আমার দিকে ছুটে আসেন এবং 
আমার আহত স্থানে ব্যান্ডেজ বেধে দেন। রাসূল (সা) তখন পাশেই দাড়িয়ে । ব্যান্ডেজ 
বাধা শেষ করে মা আমাকে বলেন : বেটা, ওঠো । শত্রু সৈন্যদের গর্দান মার । রাসুল 
(সা) তখন বলেন : ওহে উন্মু 'উমারা, তুমি যতখানি শক্তি ও সামর্থ্য রাখ, অন্যের মধ্যে 
তা কোথায়? 

‘আবদুল্লাহ আরো বর্ণনা করেন, ET UE SEE FY 


১৪. তাবাকাত-৮/৪১৩ 

১৫. প্রাগুক্ত-৮:৪১৪; ইবন হিশাম-২/৮১-৮২ 

১৬. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৮১ 

১৭. তাবাকাত-৮/৪১৪-৪১৫ 

১৮. প্রাগুক্ত-৮/৪১২; সিয়ারু আলাম আন-নুবালা- ee 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৭৬ আসহাবে রাসূলের জীবনকথা 


অদূরে তাকে দেখা গেল রাসূল (সা) আমার মাকে বললেন : এ সেই ব্যক্তি যে তোমার 
' ছেলেকে যখম করেছে। আমার মা বললেন : আমি তার মুখোমুখি হবো এবং তার 
ঠ্যাংয়ের নলা ভেঙ্গে দেব । একথা বলে তিনি তাকে আঘাত করে ফেলে দেন। তা দেখে 
রাসূল (সা) হেসে দেন এবং আমি তার সামনের দাত দেখতে পাই । তারপর তিনি বলেন 
: উন্মু ‘উমারা, তুমি বদলা নিয়েছো। তারপর আমরা দুইজনে মিলে আঘাতের পর আখাত 
করে তাকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিই । তখন রাসূল (সা) বলেন, ডিম্মু উিমারা, 
সকল প্রশংসা আল্লাহর যিনি তোমাকে সফলকাম করেছেন ।*৯_ 

উহুদ যুদ্ধ শেষ হলো । মুজাহিদরা ঘরে ফিরতে লাগলেন। রাসূল (সা) ‘আবদুল্লাহ ইবন 
কা‘ব মাযিনীকে পাঠিয়ে উম্মু তলাররজরহা সাদ তাক যাহ মহ 
ফিরলেন না । 

' উহুদ যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর রাসূলুল্লাহর (সা) ঘোষক মদীনার মুজাহিদদেরকে 
‘হামরা আল আসাদ’২০ এর দিকে বেরিয়ে পড়ার ঘোষণা দেন। উন্মু ‘'উমারা সেখানে 
যাওয়ার জন্য মাজ কাগড় গেঁচিয়ে ভুত হয়ে যান।' কিছু ক্ষত থেকে রক্ত ্ষরণের 
কারণে সক্ষম হননি.।২১ 

উহুদ যুদ্ধ ছাড়াও তিনি আরো অনেক যুদ্ধে অংশথহণ করেন। ইবন সা'দের বর্ণনা মতে 
তিনি উহুদ, হুদাইবিয়া, খায়বার, কাজা ‘উমরা আদায়, হুনাইন ও ইয়ামামার যুদ্ধ ও 
অভিযানে যোগ দেন। হাকেম ও ইবন মুন্দার মতে, তিনি বদরেও যোগ দিয়েছেন। তবে 
ইমাম জাহাবী বলেছেন, তার বদরে অংশগ্রহণের কথাটি সঠিক নয়।২২ তবে একমাত্র 
ইয়ামামার যুদ্ধ ছাড়া অন্য কোন যুদ্ধ ও অভিযানে তার অংশগ্রহণের কোন বিস্তারিত তথ্য 
পাওয়া যায় না । উন্মু *উমারার বোনও তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ।২৩ 
রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর ইয়ামামার অধিবাসী এবং তথাকার নেতা মুসায়লামা 
আল-কাজ্জাব মুরতাদ হয়ে যায়। সে ছিল একজন নিষ্ঠুর প্রকৃতির অত্যাচারী মানুষ । তার 
গোত্রে প্রায় চল্লিশ হাজার যুদ্ধ করার মত লোক ছিল । তারা সবাই তাকে. সমর্থন করে। 
নিজের শক্তির অহমিকায় সে নিজেকে একজন নবী বলে দাবী করে এবং তার সমর্থকদের 
সবার নিকট থেকে জোর-জবরদস্তীভাবে স্বীকৃতি আদায় করতে থাকে। আর যারা তার 
নবুওয়াতের মিথ্যা দাবীকে মানতে অস্বীকৃতি জানায় তাদের উপর নানাভাবে নির্যাতন 
চালাতো। হযরত উম্মু ‘উমারার (রা) ছেলে হযরত হাবীব ইবন যায়দ ‘উমান থেকে 
মদীনায় আসার পথে মুসায়লামার হাতে বন্দী হন। মুসায়লামা তাকে বলেন : ‘তুমি তো 
সাক্ষ্য দিয়ে থাক যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল । হাবীব বললেন, হ্যা, আমি তাই সাক্ষ্য 
HARTGE ON tO OU TOE ORT TT 


১৯. প্রাগুক্ত ক 
২০. মদীনা থেকে জুল হুলাইফার দিকে যেতে রাস্তার বাম দিকে আট মাইলের মাথায় একটি স্থান: 
২১. তাবাকাত-৮/৪১৩ 
২২. সিয়ারু.আ‘লাম আন-নুবালা-২/২৭৮.২৮২ 

২৩. ইবন হিশাম-১/৪৬৬ 


~ http:/lislamiboi.wordpress.com 


Contents 


₹ আল্লাহর রাসূল ৷’ হযরত হাবীব অত্যন্ত শক্তভাবে তার দাবী প্রত্যাখ্যান করেন। 
নবুওয়াতের মিথ্যা দাবীদার মুসায়লামা হযরত হাবীবের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে। 
তারপর' সে হাবীবের নিকট একই স্বীকৃতি দাবী করে। তিনি পূর্বের মতই অস্বীকৃতি 
জানান । পাষাণ মুসায়লামা তীর দ্বিতীয় হাতটি কেটে দেয়। মোটকথা, নরাধম মুসায়লামা 
তার দাবীর উপর অটল থাকে; আর হযরত হাবীবও অটল থাকেন নিজের শক্ত বিশ্বাসের 
উপর । পাষণ্ড মুসায়লামা একটি একটি করে হযরত হাবীবের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন 
করে ফেলে । আল্লাহর এই প্রিয় বান্দা জীবন দেওয়া সহজ মনে করেছেন, কিন্তু বিশ্বাস 
থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া সমীচীন মনে করেননি। এ ঘটনার কথা উন্মু উমারার 
' (রা) কানে পৌছলে তিনি মনকে শক্ত করেন এবং মনে মনে সিদ্ধান্ত নেন যদি কখনো 
মুসলিম বাহিনী এই ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তখন তিনিও অংশগ্রহণ 
Bll on Aol ME SIAL nL ALL ahs els 
TRG bee Rs 
EEDA LE TET eT TD EET 

HOTT HG CETTE EE 
খালিদ ইবন ওয়ালীদকে (রা) পাঠান । উন্মু 'উমারা (রা) তীর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য 
CUE nT 
অংশগ্রহণের অনুমতি চাইলেন । খলীফা অনুমতি দিলেন। উম্মু ‘উমারা (রা) খালিদ ইবন 
এমাগীদের-(র) বাহিনীর সাথে ইয়ায়মার গলেন। ভণ্ড বহ হো বারোলো জাহিদ 
শহীদ হলেন । অন্যদিকে এঁতিহাসিকদের বর্ণনা মতে, মুসায়লামার আট/নয় হাজার সৈন্য 


__ মারা যায়। অবশেষে মুসায়লামার হত্যার মধ্য দিয়ে মুসলিম বাহিনীর বিজয় হয় । 


প্রচণ্ড যুদ্ধ চলছে। উন্মু ‘উমারা (রা) সুযোগের অপেক্ষায় আছেন। তীর একমাত্র লক্ষ্য তীর 
ছেলের ঘাতক পাষণ্ড মুসায়লামা আল-কাজ্জাব। এক সময় তিনি একহাতে বর্শা ও অন্য 
হাতে তরবারি চালাতে চালাতে শত্রু বাহিনীর ব্যুহ ভেদ করে মুসায়লামার কাছে পৌছে 
যান। এ পর্যন্ত পৌছতে তীর দেহের এগারোটি স্থান নিযা ও তরবারির আঘাতে আহত 
হয়। শুধু তাই নয়, একটি হাত বাহু থেকে বিচ্ছিন্নও হয়ে যায়। এতেও তার সিদ্ধান্ত 
টলেনি। মোটেও ধৈর্য্যচ্যুতি ঘটেনি । তিনি আরো একটু এগিয়ে গেলেন। মুসায়লামাকে 
' তাক করে তরবারির কোপ মারবেন, ঠিক এমন সময় হঠাৎ এক সাথে দুইখানি তরবারির 
কোপ মুসায়লামার উপর এসে পড়ে । আর সে কেটে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে 
করলেন, তুমিই কি তাকে হত্যা করেছো? আবদুল্লাহ জবাব দিলেন: একটি কোপ আমার 
এবং অন্যটি ওয়াহশীর। আমি বুঝতে পারছিনে কার কোপে সে' নিহত হয়েছে। উম্মু 
যম হে হম সত কয ক থা Co 


২৪. প্রাগুক্ত; সাহাবিয়াত-২০৭; EERO ENTE ২/২৮১ 
২৫. ইবন হিশাম-১/৪৬৬; সাহাবিয়াত-২০৮ 


২৩ http://islamiboi.wordpress.com 


Contents 


১৭৮ আসহাবে রাসূলের জীবনকথা 
উন্মু ‘উমারার (রা) যখম ছিল খুবই মারাত্মক । একটি হাতও কাটা গিয়েছিল । একারণে 


খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। বাহিনী প্রধান হযরত খালিদ-ইবন ওয়ালীদ ছিলেন তীর 


বীরত্্‌ ও সাহসিকতার একজন গুণমুগ্ধ ব্যক্তি । তিনি তাকে খুব তা‘জীমও করতেন । তিনি 
আপন তত্ত্বাবধানে তার সেবা ও চিকিৎসার ব্যবস্থা করেন। তার চিকিৎসায় যাতে কোন 
ক্ৰটি না হয় সে ব্যাপারে সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখেন। তাই তিনি সুস্থ হয়ে সারাজীবন 
 খালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার প্রশংসায় তিনি বলতেন: তিনি একজন 
সহমর্মী, উঁচুমনা ও বিনয়ী নেতা । তিনি খুব আন্তরিকতার সাথে আমার সেবা ও চিকিৎসা 
করেন। মদীনায় ফেরার পর খলীফা আবু বকর (রা) তাকে প্রায়ই দেখতে যেতেন ।২৬ 

' ত্যরত উম্মু ‘উমারা (রা) ছিলেন একজন মহিলা বীর যোদ্ধা । তার বীরত্ব ও সাহসিকতার 
₹ বিস্ময়কর বাস্তবতা আমরা বিভিন্ন রণাঙ্গনে প্রত্যক্ষ করি। তার যে রণমূর্তি আমরা উহুদ ও 
ইয়ামামার যুদ্ধে দেখি, তার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায়। হযরত 
রাসূলে কারীম (সা) ছিলেন তার সর্বাধিক প্রিয় ব্যক্তি । তার ভালোবাসার প্রমাণ তিনি 
৷ দিয়েছেন উহুদের ময়দানে রাসূল (সা) তার বাড়ীতে মাঝে মাঝে যেতেন। একদিন 
- রাসূল (সা) আসলেন তিনি তাকে খাবার দিলেন। রাসূল (সা) তাকেও তার সাথে খেতে 
বললেন উন্মু ‘উমারা বললেন, আমি রোযা আছি । রাসূল (সা) বললেন : যখন 
রোযাদারের নিকট কিছু খাওয়া হয় তখন ফেরেশতা তার জন্য দু'আ করে।২৭ 
খলীফা হযরত ‘উমারও (রা) উন্মু ‘উমারার (রা) সন্মান, ও মর্যাদার প্রতি সতর্ক দৃষ্টি 
রাখতেন । তার খিলাফতকালে একবার গনীমতের মালের মধ্যে কিছু চাদর আসে । তার 
মধ্যে একটি চাদর ছিল খুবই সুন্দর ও দামী । অনেকে বললেন, এটি খলীফা তনয় 
আবদুল্লাহর (রা) স্ত্রীকে দেওয়া হোক । অনেকে খলীফার স্ত্রী কুলছুম বিনত ‘আলীকে (রা) 
' দেওয়ার কথা বললেন । খলীফা কারো কথায় কান দিলেন না । তিনি বললেন, আমি এ 
চাদরের সবচেয়ে বেশী হকদার উন্মু ‘উমারাকে মনে করি। এটি তাকেই দেব। কারণ, 
আমি উহুদের দিন তীর সম্পর্কে রাসুলুল্লাহকে (সা) বলতে শুনেছি : ‘আমি যে দিকেই 
দৃষ্টিপাত করছিলাম, শুধু উন্মু ‘উমারাকেই লড়তে দেখছিলাম’ অতঃপর তিনি চাদরটি 
তার কাছে পাঠিয়ে দেন ।২৮ 

রাসূলুল্লাহর (সা) বেশ কিছু হাদীছ তার সুত্রে বর্ণিত হয়েছে। তার থেকে এ হাদীছগুলি 
‘উব্বাদ ইবন তামীম ইবন যায়দ, হারিছ ইবন AURA ‘আকরামা ও 
' লায়লা বৰ্ণনা করেছেন।২৯ 

JSS BL ECT EEE EE 
Mle UD CRO La da Mihi sa ELA 
নিশ্চিতভাবে কেউ বলতে পারেননি। | 


২৬. তাবাকাত-৮/৪১৬ 

২৭. প্রাগুক্ত; মুসনাদে আহমাদ-৬/৪৩৯; তি তিরমিজী- (৭৮৫); ইবন মাজাহ-(১৭৪৮) 

' ২৮. তাবাকাত-৮/৪১৫; সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৮১; আনসাব আল-আশরাফ-১/৩২৬ 
২৯. আল-ইসাবা-৪/৪৮০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৭৯ 


হযরত উম্মু মারা (রা) সব সময় রাসূলের (সা) মজলিসে উপস্থিত থাকতেন এবং 
মনোযোগ সহকারে তার কথা শুনতেন। এভাবে তার বিশ্বাস প্রতিদিনই দৃঢ় হতো এবং 
জ্ঞান বৃদ্ধি পেত । একদিন তিনি রাসূলুল্লাহকে বলেন : আমি দেখতে পাচ্ছি সব জিনিসই 
পুরুষদের জন্য, মহিলাদের জন্য কোন কিছুর উল্লেখ করা হয় না। অর্থাৎ তীর দাবী ছিল 
কুরআনে পুরুষদের কথা যেমন এসেছে নারীদের কথাও টেন তাছক।[ তার ওযা দাবির 
ETT TUT SCE 


৩০. তিরমিজী-৪/১১৬; প্রাগুক্ত-৪/৪৭৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু ওয়ারাকা বিনৃত নাওফাল (রা) 


এ EEE OT ORT TO বাতের তৰিয়ো হোৱং 
ইতিহাসও তাদের ব্যাপারে নীরবতা পালন করেছে। তা সত্বেও আল্লাহ তা'আলা তাদের 
যখন তাদের স্মরণ ও স্মৃতির উপর থেকে পুঞ্জিভূত ধুলি ও আবর্জনা পরিষ্কার হয়ে গেছে 
তখন তাদের ছবিগুলো উজ্জ্বল ও দীপ্তিমান হয়ে উঠেছে। তাদের একজন হলেন উম্মু 
ওয়ারাকা আল-আদনসারিয়্যা (রা)। উম্মু ওয়ারাকা- এই উপনামেই তিনি ইতিহাসে 
প্রসিদ্ধ । সাহাবীদের চরিত অভিধানের একটিতেও তার আসল নামটি উল্লেখ করা হয়নি । 
রাসূলুল্লাহ (সা) তাকে “আশ-শাহীদা” (মহিলা শহীদ) উপাধি দান করেন তার বংশ 
পরিচয় এ রকম : উম্মু ওয়ারাকা বিন্ত ‘আবদিল্লাহ ইবন আল-হারিছ ইবন ‘উওয়াইমির 
ইবন নাওফাল। তবে উসুদুল গাবা গ্রন্থে “উওয়াইমির’-এর স্থলে ‘উমাইর' এসেছে। 
তিনি তীর বংশের এক উর্দ্ধতন পুরুষ “নাওফাল”-এর প্রতি আরোপিত হয়ে উম্মু 
ওয়ারাকা বিনৃত নাওফাল বলে পরিচিতি লাভ করেছেন।* তার জন্ম ও মৃত্যুর সন 
সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে একথা মোটামুটি সর্বজন স্বীকৃত যে, খলীফা ‘উমার, 
ইবনুল খাত্তাবের (রা) খিলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। এতে এই সিদ্ধান্তে উপনীত 
হওয়া যায় যে, তিনি যেমন রাসুলুল্লাহর (সা) জীবনকাল পেয়েছেন, তেমনিভাবে 
পেয়েছেন খলীফা আবূ বকরের (রা) খিলাফতকালের পুরোটা এবং ‘উমারের (রা) 
খিলাফতকালের কিছুটা । তিনি সম্ভবত হিজরী বাইশ সনে শাহাদাত বরণ করেন৷" 

উম্মু ওয়ারাকা ছিলেন একজন আনসারী মহিলা । রাসূলুল্লাহর (সা) মদীনায় হিজরাতের 
অব্যবহিত পরে যে সকল মহিলা তার রিসালাতে বিশ্বাস করে তার নিকট বাই‘আত 
করেন তিনি তাদের একজন ।* তিনি ইসলামকে অতি চমৎকার রূপে ধারণ করেন এবং 
আল্লাহর দীনের গভীর জ্ঞান অর্জন করেন। আল-কুরআন অধ্যয়ন করেন এবং তার 
বেশীর ভাগ মুখস্থ করে ফেলেন। একটি বর্ণনায় এসেছে, তিনি সমগ্র কুরআন সংগ্রহ 
করেন“ একথা বর্ণিত হয়েছে যে, হযরত আবু বকর (রা) যখন কুরআন সংগ্রহ ও 
সংকলন করেন, তখন এই উম্মু ওয়ারাকার সংগ্রহেরও সাহায্য নেন । তিনি কুরআনের 
কিছু কিছু সূরা লেখা ছিল এমন কিছু সহীফা (পুস্তিকা) সংরক্ষণ করতেন” তার কাছে 


১. আল-ইসাবা-৪/৪৮১ 
২. উসুদুল গাবা-৫/৬২৬; তাহযীবুত তাহ্যীব-১২/৪৮২ 
৩. তাবাকাত-৯/১৬৫; নিসা’ রায়িদাত, পৃ. ১০৮ 
8. আ‘লাম আন-নিসা’-৫/২৮৪; তাবাকাত-৮/৪৫৭ 
৫. আল-ইসাবা-৪/৫০৫ 
৬. নিসা’ রায়িদাত-১০৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের:জীবনকথা ১৮১ 


সমগ্র কুরআন না হলেও অধিকাংশ লিখিত আকারে সংরক্ষিত ছিল । তিনি ছিলেন একজন 
তীক্ষ্ন স্মৃতিশক্তির অধিকারী ঈমানদার মহিলা৷ দীনের বিধি-বিধান সম্পর্কে অত্যন্ত দক্ষ । 
রাসূল (সা) মাঝে মাঝে তার সাথে সাক্ষাৎ করার জন্য তীর গৃহে যেতেন। তিনি ছিলেন 
সেই সব মুষ্টিমেয় মহিলার একজন যাদের সাথে সাক্ষাৎ করতে রাসূল (সা) তীদের 
বাড়ীতে যেতেন রাসূল (সা) তীর অর্থ-সম্পদ ও সমাজে উঁচু স্থানের জন্য তাকে এভাবে 
মূল্যায়ন করতেন না, বরং তীর আল্লাহর উপর ঈমান, দৃঢ় আকীদা-বিশ্বাস এবং দীনের 
বিধি-বিধানের দক্ষতা ও ‘ইবাদাত-বন্দেগীর কারণে তীর সাথে সাক্ষাতের জন্য যেতেন। 


হিজরী ২য় সনে রাসূল (সা) বদরে মক্কার পৌত্তলিকদের সাথে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। এ 
Kl Sle Ae LY EE TC) 
সাবীলিল্লাহ” (আল্লাহর পথে জিহাদ)- Ce alle 
রাসূলুল্লাহর (সা) নিকট ছুটে গেলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি চাইলেন। তিনি 
তার উদ্দেশ্য ব্যাখ্যা করে বললেন, যুদ্ধে আহতদের ব্যাণ্ডেজ বাধবেন, রোগীদের সেবা 
করবেন, তাদের পান্চুহারের নিশ্চয়তা বিধান করবেন এবং যুদ্ধ চলাকালে যোদ্ধাদের 
প্রয়োজনে সাড়া দেবেন। তিনি সেখানে এমন সব ভূমিকা পালন করবেন যার গুরুত্ব 
যোদ্ধাদের ভূমিকার চেয়ে কোন অংশে কম নয় । হতে পারে আল্লাহ তা'আলা তাদের 
সাথে এই বের হওয়াতে শাহাদাতও দান করতে পারেন। আল-ইসাবার বর্ণনায় তার 
বক্তব্য এভাবে এসেছে :*_ 
‘ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিলে আমি আপনাদের সাথে যুদ্ধে যেতাম। 
আপনাদের অসুস্থদের সেবা করতাম, আহতদের ওঁষধ পান করাতাম । এতে আল্লাহ 
তাআলা আমাকে শাহাদাতও দান করতে পারেন’ জবাবে রাসূল (সা) বলেন : ‘ওহে 
উম্মু ওয়ারাকা! তুমি ঘরেই অবস্থান কর।. নিশ্চয় আল্লাহ ঘরেই তোমার শাহাদাতের 
ব্যবস্থা করবেন ৷’ অন্য একটি বর্ণনায় “আল্লাহ তোমাকে শাহাদাত দান করবেন” কথাটি 
এসেছে।” মূলত এ দিন থেকেই রাসূল (সা) তাঁকে শহীদ হিসাবে আখ্যায়িত করেন। 
তিনি মাঝে মাঝে তাঁকে দেখার জন্য তাঁর বাড়ীতে সাহাবীদের সঙ্গে করে নিয়ে যেতেন, 


৯ 
বলতেন: Ly 


RET OEE NE TT 
দেখে ly রাসূলের (সা) Lc Ll oA BL iy 


৭. আল-ইসাবা-৪/৫০৫ 

৮. তাবাকাত-৮/৪৫৭; আল-ইসতী‘আব-৪/8৪৮১;- সুনানু আৰী ডং ১৯৭; আস-সীরাহ আল- 
হালাবিয়্যাহ-২/৩৫৭ 

৯. আবু নু‘আয়ম, হিলয়াতুল আওলিয়া-২/৬৩; উসুদুল OE (88h): 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৮২ আসহাবে রাসূলের জীবনকথা 


ইসলামের be অনেকণ্ডলো বিষয়ে উন্ম ওয়ারাকার অগগামিতার কথা জানা যায় 
যেমন: 


১. তিনি প্রথম মহিলা খাঁর গৃহে আযান দেওয়ার ব্যবস্থা করা হয়। 


২. মদীনায় সর্বপ্রথম তিনি I নামাযের জামা'আত প্রতিষ্ঠা করেন এবং সেই 
জামা'আতের ইমামতি কর 


৩. Markt BEST IEE “শাহীদা” উপাধি দান করেন। 
8৪. ইসলামের ইতিহাসে তিনি প্রথম মহিলা যাকে হত্যার অভিযোগে একজন দাস ও 
একজন দাসীকে শূলে চড়িয়ে হত্যা করা হয়" [ 
উম্মু ওয়ারাকা তীর নিজ বাড়ীতে একটি নামায-ঘর প্রতিষ্ঠা এবং প্রত্যেক নামাযের 
ওয়াকতে আযান দেওয়ার জন্য একজন মুআখ্যিন নিয়োগের জন্য রাসূলুল্লাহর (সা) 
অনুমতি চাইলেন । রাসূল (সা) ত তীর বাড়ীতে আযান দেওয়ার জন্য একজন মুআয্যিন 
ঠিক করে দেন। তিনি প্রত্যেক নামাযের সময় আযান দিতেন । উম্মু ওয়ারাকার মৃত্যু 
পর্যন্ত এ ব্যবস্থা বিদ্যমান থাকে।** তিনি প্রথম মহিলা যিনি এ সৌভাগ্য ও গৌরবের 
অধিকারী হন। একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন, আমি উম্মু ওয়ারাকার মু‘আয্যিনকে 
দেখেছি । তিনি ছিলেন একজন অতি বৃদ্ধ ব্যক্তি । সেই ব্যক্তির নাম ‘আবদুর রহমান ।** 
রাসূল (সা) তীর তীক্ষ্ণ মেধা, প্রখর স্মৃতিশক্তি ও দীনের বিধি-বিধান সম্পর্কে গভীর 
জ্ঞানের কথা জানতেন । তাই তিনি মুআয্যিনের আযান দেওয়ার পর উম্মু ওয়ারাকাকে 
ও তাতে ইমামতি করার অনুমতি দান করেন। এ ব্যবস্থা ‘উমার ইবনুল খাত্তাবের (রা) 
খিলাফতকালে অর্থাৎ উম্মু ওয়ারাকার মৃত্যুর দিন পর্যন্ত বিদ্যমান ছিল। ইসলামের 
ইতিহাসে তিনি প্রথম মহিলা যার বাড়ীতে মেয়েদের জন্য মসজিদ প্রতিষ্ঠিত হয়।** 


উম্মু ওয়ারাকার (রা) বয়স বেড়ে গেল । ছেলে-মেয়েরা বড় হলো। মেয়েদের বিয়ে হলো 
এবং এক এক করে তারা স্বামীর ঘরে চলে গেল । ছেলেরাও নিজ নিজ দায়িত্বের খাতিরে 
মায়ের নিকট থেকে দূরে যেতে বাধ্য হলো । উম্মু ওয়ারাকার বাড়ীটি এখন একেবারে 
শূন্য প্রায়। 

তিনি নিজের সেবা ও বাড়ী-ঘর দেখাশুনা BE EET EEE TE STEELE 
রাখলেন । তিনি. তাদের সাথে অতি ভালো ব্যবহার করতেন । তিনি তাদেরকে কথা দেন 
যে, তীর মৃত্যুর পর তারা স্বাভাবিকভাবে আযাদ হয়ে যাবে। অর্থাৎ দাসত্ব থেকে মুক্ত 
হয়ে যাবে। এই দাস-দাসী খুব শীত্র উম্মু ওয়ারাকার মৃত্যুর কোন লক্ষণ দেখতে পেল 


১০. নিসা’ রায়িদাত-১১০ 

১১. আবু দাউদ-১/৯৭; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২৯৭ 
১২. নিসা’ মুবাশৃশারাত বিল জার্বাহ্‌-২৯৩ 

১৩. প্রাগুক্ত; সাহাবিয়াত-২১৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৮৩ 


না। তাদের আর তর সইলো না । তারা তার পরিবারের লোকদের অনুপস্থিতিতে খালি 
বাড়ীতে তাকে হত্যার ষড়যন্ত্র করলো । সুযোগ মত এক রাতে তারা একটি কাপড় 
পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করলো এবং নিজেদেরকে দাসত্ব থেকে মুক্ত মনে 
' করে পালিয়ে গেল । 

ET SHO SEE EB TE CEE EES SHEE OEY 
তোড়জোড়ের সাড়া-শব্দ প্রতিদিন শুনতে পেতেন। একদিন তিনি বললেন, আচ্ছা 
গতকাল থেকে তো উম্মু ওয়ারাকা খালার কুরআন পাঠের শব্দ শুনতে পাচ্ছিনে। তার কি 
হলো? তীর খবর জানার জন্য তিনি লোক পাঠালেন। লোকটি ফিরে এসে বললো বাড়ীটি 
বাইরে থেকে তালা মারা এবং দরজায় টোকা দিয়ে ভিতর থেকে কোন সাড়া পাওয়া গেল 
না। ‘উমারের (রা) সন্দেহ হলো। এবার তিনি নিজে গেলেন বাড়ীতে কাকেও না দেখে 
ভিতরে ঢুকলেন। ঢুকেই দেখলেন. একটি চাদরে জড়ানো অবস্থায় তার লাশ মেঝেতে 
পড়ে আছে। তিনি জোরে “আল্লাহু আকবার” বলে ওঠেন। তারপর মন্তব্য করেন : : রাসূল 
(সা) যখন তাকে “শাহীদা” উপাধি দেন তখন সত্যই বলেছিলেন।* 

তারপর ‘উমার (রা) মসজিদের মিম্বরে উঠে ঘোষণা দেন যে, উম্মু ওয়ারাকা শহীদ 
হয়েছেন। তার দুই দাস-দাসী তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়েছে। তিনি 
খৌজে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পালিয়ে যাওয়া অবস্থায় ধরা পড়ে এবং তাদেরকে 
মদীনায় খলীফা ‘উমারের (রা) সামনে হাজির করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা 
হয়। প্রথমে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করতে চাইলেও পরে 
স্বীকার করে যে, দু'জন একযোগে তাকে হত্যা করেছে। তখন উমার (রা) তার আগের 
কথার পুনরাবৃত্তি করে বলেন : আল্লাহর রাসূল (সা) সত্য বলেছেন যখন তিনি বলতেন : 
“১১১৫০১ ১০১১ ১॥5১৷৮5/"- তোমরা আমার সাথে চলো, এই শহীদকে দেখে আসি। 
এভাবে উম্মু ওয়ারাকা (রা) হন ইসলামের প্রথম মহিলা যাকে “আশ-শাহীদা” অভিধায় 


' ভূষিত করা হয়। 


দাস-দাসীর দু'জনের শান্তি ছিল অবধারিত ৷ ‘উমার ইবনুল খাত্তাব (রা) তাদেরকে 
শূলীতে চড়িয়ে হত্যার নির্দেশ দেন। তাদেরকে শুলীতে চড়িয়ে হত্যা করা হয়। এ দু'জন 
দাস-দাসী ছিল মদীনার প্রথম শুলীতে চড়ানো দু'ব্যক্তি, আর উম্মু ওয়ারাকা হলেন 
ইসলামের প্রথম মহিলা যাকে হত্যার কারণে একজন দাস ও একজন দাসীকে শূলীতে 
চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।** 

দীনের তাৎপর্য গভীরভাবে হৃদয়ঙ্গম করা, পাড়া-প্রতিবেশী ও তার নিকট আগত 
মহিলাদের শিক্ষা দানের দায়িত্ব নিজের কাধে তুলে নেওয়ার কারণে উম্মু ওয়ারাকা (রা) 
EL MLN AE LL, SL AAG LL aad 


১৪. আল-ইসাবা-৪/৫০৫ 
১৫. আবূ দাউদ-১/৯৭; তাবাকাত-৮/৪৫৭; EE 


http://islamiboi.wordpress.com 


Contents 
১৮৪ আসহাবে রাসূলের জীবনকথা 


যোগদানের যে ইচ্ছার কথা স্বাসৃদুল্লাহর (সা) নিকট পরকাল করেন তাতে তাঁর মহত ও 
মর্যাদা শতগুণ বেড়ে যায়।- 

উম্মু ওয়ারাকার (রা) নিহত হওয়ার মধ্যে এমন প্রত্যেক মানুষের জন্য শিক্ষা রয়েছে, 
যারা দাস-দাসী ও চাকর-চাকরানীর উপর সম্পুর্ণ নির্ভর করে, বিশেষত সেই দাস-দাসী 
কথা জানা যায় যারা তাদের মনিবদের জীবনে বহু অকল্যাণ বয়ে নিয়ে এসেছে। পৃথিবীর 
প্রায় সকল জাতি-গোষ্ঠীর লোকদের মধ্যে একথাটি শুনা যায় যে, ‘তুমি যার উপকার 
করেছো তার অনিষ্ট থেকে সতর্ক থাক’ ৷ উম্মু ওয়ারাকা ভার দাস-দাসীর প্রতি সুন্দর 
আচরণ করেছিলেন, তাদেরকে মুক্তির অঙ্গীকার করেছিলেন, আর তারই পরিণতিতে 
তাদেরই হাতে তাকে প্রাণ দিতে হয়। অফ যা দিন বহা যা 
ঘটনার মধ্যে বিরাট শিক্ষা ও উপদেশ রয়েছে। 

উম্মু ওয়ারাকা (রা) রাসূলুাহর (সা) হাদীছ বর্ণনা করেছেন। আর তাঁর থেকে পৌৱ্ররা 
বৰ্ণনা করেছেন।** oO 


১৬. নিসা’ রায়িদাত ত-১১৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু হাকীম বিন্ত আল-হারিছ (রা) 


হযরত রাসূলে কারীম (সা) নবুওয়াত লাভের পর মক্কা এবং পরে মদীনায় বিশ বছরের 
অধিক সময় আরবের লোকদেরকে, বিশেষ করে মকঙ্ধাবাসীদেরকে ইসলামের দাওয়াত 
দিয়ে গেছেন। তাদেরকে সত্য, সুন্দর ও কল্যাণের দিকে আহ্বান জানিয়েছেন, কিন্তু 
মক্কাবাসীরা অন্ধ ও বধিরের মত আচরণ করেছে। তাদের সে আচরণ ছিল এমন : 


LEU law NG Un bes 559 UIST C2) ADL USES Us Lt U3 13165 
Sl FY 
‘তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর 
আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে 
অন্তরাল ৷ সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি ৷’ 


তারা প্রেম-গ্রীতির বদলা দিল শক্রুতা দ্বারা এবং কল্যাণ ও উপকারের বদলা দিল 
অকল্যাণ ও ক্ষতির দ্বারা, তাদের সে আচরণ ছিল এমন :* 

EL 2 JS) Posh Ins 185; 
'তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে, আর প্রত্যেক 
ব্যাপারই লক্ষ্যে পৌছবে ৷” 
তারা হযরত রাসূলে কারীমের (সা) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে মঙ্ধা থেকে তাড়িয়ে 
দেয়। তাতেও তারা তুষ্ট হতে পারেনি। বার বার যুদ্ধে লিপ্ত হয়, তার উপর ঝাপিয়ে 
পড়ে । ইসলামের আলো নিভিয়ে দিতে সব রকমের সুযোগকে কাজে লাগায় । 
অতঃপর আল্লাহ রাব্বুল ‘আলামীন তাদের উপর বিজয় দান করলেন। মক্কা বিজয় হলো। 
এতবড় বিশ্ব যখন তাদের নিকট সংকীর্ণ হয়ে পড়লো, তারা যখন চতুর্দিকে কেবল 
অন্ধকার দেখতে লাগলো তখন আল্লাহর রাসূল (সা) তাদের প্রতি মহানুভবতার পরিচয় 
দিলেন। তাদের বিগত দিনের সকল আচরণ ক্ষমা করে দিলেন। মক্কাবাসীরা স্বেচ্ছায় 
দলে দলে ইসলাম গ্রহণ করলো উম্মু হাকীম, তীর পিতা, মাতা ও স্বামী- সকলে মক্কা 
বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। উল্লেখ্য যে, এ চার জনই ছিলেন ইসলাম ও 
রাসূলুল্লাহর (সা) চরম দুশমন। oe SETS EE I 11 
বিশ বছর তাদের শত্রুতা ছিল মাত্রা ছাড়া । 


১. সূরা হা-সীম আস-সাজদাহ্‌-৫ 
২. সূরা আল-কামার-৩ 


২৪-—_- http://islamiboi.wordpress.com 


Contents 


১৮৬ আসহাবে রাসূলের জীবনকথা 


উম্মু হাকীম মক্কার কুরাইশ গোত্রের আল-মাখষূমী শাখার সন্তান । উম্মু হাকীম ডাক নাম। 
. এর অন্তরালে তীর আসল নামটি হারিয়ে গেছে। তা আর জানা যায় না । উম্মু হাকীমের 
পরিবারটি ছিল কুরাইশ বংশের মধ্যে সম্মান, মর্যাদা ও নেতৃত্বের অন্যতম কেন্দ্র । পিতা 
আল-হারিছ ইবন হিশাম ইবন আল-মুগীরা আল-মাখযুমী, নরাধম আবূ জাহলের ভাই । 
মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। একজন ভদ্র ও নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। 
ইসলামের উপর অটল রাখার উদ্দেশ্যে রাসূল (সা) হুনাইন যুদ্ধের গণীমত (যুদ্ধলব্ধ 
সম্পদ) থেকে একশো (১০০) উট তাকে দান করেন। তিনি একজন ভালো মুসলমান 
হন। পরবর্তীকালে একজন মুজাহিদ হিসেবে শামে যান এবং সেখানে ‘তাউন’ রোগে 
আক্রান্ত হয়ে মারা যান ।"* 
মা ফাতিমা বিনত আল-ওয়ালীদ ইবন আল-মুগীরা আল-মাখষূমিয়্যা প্রখ্যাত সেনানায়ক 
' খালিদ ইবন আল-ওয়ালীদের (রা) বোন। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। 
রাসূলুল্লাহর (সা) একটি হাদীছ তিনি বর্ণনা করেছেন। স্বামী আল-হারিছের শাম 
' অভিযানে তিনিও সফর সঙ্গী হন। আল-হারিছের গুরসে তিনি ছেলে ‘আবদুর রহমান ও 
মেয়ে উম্মু হাকীমের জন্ম দেন" 
উম্মু হাকীমের স্বামী ‘ইকরিমা ইবন আবী জাহল আল-মাখযুমী জাহিলী মক্কার অন্যতম 
শ্ৰেষ্ঠ নেতা ৷ মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহর (সা) নিকট এসে ইসলামের ঘোষণা দেন 
এবং পরবর্তীতে একজন অতি ভালো মুসলমান হন । শাম অভিযানে বের হন এবং হিজরী 
১৩ সনে আজনাদাইন, SEE UT ON OT রয় 
সাইফুল্লাহ খালিদ ইবন আল-ওয়ালীদ (রা) । 
এমনই এক পরিবার ও পরিবেশে উন্মু হাকীম বেড়ে ওঠেন। চাচাতো ভাই ‘ইকরিমাকে 
বিয়ে করেন। মহানবী (সা) মক্কায় রাসূল হিসেবে আত্মপ্রকাশ করলেন । যে দিন তিনি 
ইসলামের দিকে মক্কাবাসীদেরকে আহ্বান জানালেন সেই দিন থেকে এই পরিবারটি 
মহানবী (সা) ও ইসলামের প্রবল প্রতিদ্বন্দী হিসেবে দীড়িয়ে গেল । মক্কা বিজয়ের পূর্ব 
পর্যন্ত ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য যত রকম ষড়যন্ত্র করা হয়েছে, ইসলামকে সমূলে 
উৎখাত করার জন্য যত যুদ্ধ হয়েছে, তার সবকিছুতে উল্লেখিত ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা 
ও খালিদ ইবন আল-ওয়ালীদ- কুরাইশ বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেন। 
ইসলামের বিরোধিতা ও মুসলমানদের ক্ষতি সাধনে কোন সুযোগকে তারা হাতছাড়া 


করেননি । এমনকি হযরত রাসূলে কারীম (সা) যাদেরকে মহা অপরাধী বলে ঘোষণা দেন, 


' এবং কাবার গিলাফের নীচে পাওয়া গেলেও হত্যার নির্দেশ দেন, উম্মু হাকীমের স্বামী 
‘ইকরিমা তাদের অন্যতম। 


৩. আয-যাহাবী, ES EIEN ES ১৮৪ 
8. তারীখু দিমাশৃক তারাজিম *আনি-নিসা’-৩০৫-৩০৭ 


“http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৮৭ 


হযরত রাসূলে কারীম (সা) মকন্কা বিজয়ের পর যে অবস্থান খহণ করেন মানব জাতির 
ইতিহাসে তা এক অনন্য আদর্শ হিসেবে চিহ্নিত হয়ে আছে। সে দিন তীর দয়া ও করুণা 
বিদ্বেষ ও শত্রুতা পোষণ করেছে, সেদিন তার এই ব্যাপক ক্ষমা ও দয়া তাদের পাষাণ 
হৃদয়ে পরম প্রশান্তি বয়ে আনে । মুহূর্তে তাদের অন্তর জেগে ওঠে এবং ভ্রান্তির বেড়াজাল 
ছিন্ন করে পতঙ্গের ন্যায় আলোর নিকট নিজেদেরকে সমর্পণ করে। উম্মু হাকীম নিজে 
তীর স্বামীর জন্য এই ক্ষমার সুযোগ গ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের অন্য সব 
মহিলা, যেমন : ফাতিমা বিন্ত আল-ওয়ালীদ, হিন্দ বিনত ‘উতবা, ফাখ্‌তা বিন্ত আল- 
ওয়ালীদ প্রমুখের সাথে রাসূলুল্লাহর (সা) নিকট যান এবং ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে 
বাই‘আত করেন। ইসলাম গ্রহণের পর থেকে রাসূল (সা) তাকে যথেষ্ট সম্মানের দৃষ্টিতে 
দেখতেন । এ কারণে মহিলা সমাজে তিনি এক বিশেষ মর্যাদার আসন লাভ করেন। 
উম্মু হাকীমের স্বামী ‘ইকরিমা ছিলেন ইসলামের চরম দুশমন ৷ মহানবীর দৃষ্টিতে মহা 
অপরাধী । তাই রাসূল (সা) তার মৃত্যু পরোয়ানা জারি করেন। মক্কা বিজয়ের পর 
প্রাণভয়ে তিনি ইয়ামনে পালিয়ে যান। স্ত্রী উম্মু হাকীমের চেষ্টায় তিনি মক্কায় ফিরে 
আসেন এবং ইসলাম গহণ করেন। ইসলাম গ্রহণের পর উম্মু হাকীম (রা) উঠে দাড়িয়ে 
বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি ‘ইকরিমাকে হত্যা করতে পারেন, এ ভয়ে সে 
' ইয়ামনের দিকে পালিয়ে গেছে। আপনি তাকে নিরাপত্তা দিন, আল্লাহ আপনাকে নিরাপত্তা 
দিবেন । রাসূল (সা) বললেন : সে নিরাপদ । 

সেই মুহূর্তে উম্মু হাকীম স্বামী ‘ইকরিমার সন্ধানে বের হলেন। সংগে নিলেন তার এক 
রোমান ক্রীতদাসকে। তারা দু'জন চলছেন। পথিমধ্যে দাসের মনে তার মনিবের প্রতি 
অসৎ কামনা দেখা দিল। সে চাইলো তাকে ভোগ করতে, আর তিনি নানা রকম 
টালবাহানা করে সময় কাটাতে লাগলেন। এভাবে তারা একটি আরব গোত্রে পৌছলেন। 
উম্মু হাকীম তাদের সাহায্য কামনা করলেন। তারা সাহায্যের আশ্বাস দিল। তিনি 
দাসটিকে তাদের জিম্মায় রেখে একাকী পথে বের হলেন । অবশেষে তিহামা অঞ্চলে 
সাগর তীরে ‘ইকরিমার দেখা পেলেন। সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন 
তাকে পার করে দেওয়ার জন্য, আর মাঝি তাকে বলছেন : | 


- সত্যবাদী হও । 

‘ইকরিমা বললেন : কত অমতত যুত হয়া 

মাঝি বললেন : 

- তুমি বলো, . 4 J) ৪2 fs BI NL UL 3 of aes 


‘আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ বা মা‘বুদ নেই এবং মুহাম্মাদ 


আল্লাহর রাসূল !' 
‘ইকরিমা বললেন : আমি তো শুধু এ কারণে পালিয়েছি। 


http://islamiboi.wordpress.com: 


Contents 


১৮৮ আসহাবে রাসূলের জীবনকথা 


তাদের দু'জনের এ কথোপকথনের মাঝখানেই উম্মু হাকীম উপস্থিত হলেন। তিনি তার 
স্বামীকে লক্ষ্য করে বললেন : 

‘হে আমার চাচাতো ভাই! আমি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে 
আসছি। আমি তার কাছে আপনার জন্য আমান (নিরাপত্তা) চেয়েছি। তিনি আপনার 
আমান মঞ্জুর করেছেন। সুতরাং এরপরও আপনি নিজেকে ধ্বংস করবেন না । 
‘ইকরিমা জানতে চাইলেন : তুমি নিজেই তার সাথে কথা বলেছো? 

বললেন : হা, আমিই ওঁর'সাধে রথ বলেছি এবং ভিনি আপনাকে আমান দিয়েছেন 
বার বার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন। অবশেষে আশ্বস্ত হয়ে স্ত্রীর 
সাথে ফিরে চললেন 


পথে চলতে চলতে উম্মু হাকীম তার দাসটির অসৎ অভিপ্রায়ের কথা স্বামীকে বললেন। 
ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বেই ‘ইকরিমা দাসটিকে হত্যা করেন । পথিমধ্যে তারা 
এক বাড়ীতে রাত্রি যাপন করেন। ‘ইকরিমা চাইলেন স্ত্রীর সাথে একান্তে মিলিত হতে ৷ স্ত্রী 
কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন : আমি একজন মুসলিম নারী এবং আপনি এখনো 
একজন মুশরিক ৷ স্ত্রীর কথা শুনে ‘ইকরিমা অবাক হয়ে গেলেন । বললেন : তোমার ও 
আমার মিলনের মাঝখানে যে ব্যাপারটি অন্তরায় হয়ে দাড়াচ্ছে তাতো খুব বিরাট 
ব্যাপার । 

এভাবে "ইকরিমা যখন মক্কার নিকটবর্তা হলেন, তখন রাসূল (সা) তার সাহাবীদের 
বললেন : খুব শিগ্গির ‘ইকরিমা কুফর ত্যাগ করে মু’মিন হিসেবে তোমাদের কাছে 
আসছে। তোমরা তার পিতাকে গালি দেবে না । মৃত ব্যক্তিকে গালি দিলে তা জীবিতদের 
মনে কষ্টের কারণ হয় এবং তা মৃতের কাছেও পৌছে না। 

কিছুক্ষণের মধ্যে ‘ইকরিমা তার স্ত্রী উম্মু হাকীমসহ রাসূলুল্লাহর (সা) নিকট উপস্থিত 
হলেন । রাসূল (সা) তাকে দেখেই আনন্দে উঠে দাড়ালেন এবং চাদর গায়ে না জড়িয়েই 
তার দিকে এগিয়ে গেলেন তারপর রাসূল (সা) বসলেন । ‘ইকরিমা তার সামনে দাড়িয়ে 
বলেন : 

ইয়া মুহাম্মাদ! উম্মু হাকীম আমাকে বলেছে, আপনি আমাকে আমান দিয়েছেন। 

নবী বললেন : সে ঠিক বলেছে । তুমি নিরাপদ । 

‘ইকরিমা বললেন : মুহাম্মাদ আপনি কিসের দা‘ওয়াত দিয়ে থাকেন? 

রাসূল (সা) বললেন : আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া 
কোন ইলাহ নেই এবং আমি (মুহাম্মাদ) আল্লাহর বান্দা ও রাসূল । তারপর তুমি নামায 
কায়েম করবে, যাকাত আদায় করবে । এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা 
করলেন । 


৫. আলাম আন-নিসা’-১/২৮১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৮৯ 


‘হইকরিমা বললেন : আল্লাহর কসম! আপনি কেবল সত্যের দিকেই দাওয়াত দিচ্ছেন 
এবং কল্যাণের কথা বলছেন। তারপর তিনি বলতে লাগলেন : 

‘এ দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সর্বাধিক সত্যবাদী ও সৎকর্মশীল । 
তারপর ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আর্নাকা ‘আবদুহু ওরাসূলুহু'- 
বলতে বলতে রাসূলুল্লাহর (সা) দিকে হাত বাড়িয়ে দেন৷ 

রাসূল (সা) বললেন : তুমি বলো, উশহিদুল্লাহা ওয়া উশহিদু মান হাদারা আন্নি মুসলিমুন 
মুজাহিদুন মুহাজিরুন’- আল্লাহ ও উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি আমি একজন 
মুসলিম, মুজাহিদ ও মুহাজির ৷ 

‘ইকরিমা তাই উচ্চারণ করলেন। অতঃপর রাসূল (সা) তীকে বললেন : অন্য কাউকে 
আমি দিচ্ছি, এমন কোন কিছু আজ যদি আমার কাছে চাও, আমি তোমাকে দেব ৷' 
‘ইকরিমা বললেন : আমি চাচ্ছি, যত শত্রুতা আমি আপনার সাথে করেছি, যত যুদ্ধে 
আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পিছনে যত কথাই আমি 
আপনার বিরুদ্ধে বলেছি- সবকিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত 
কামনা করুন। 

রাসূল (সা) তার জন্য দুআ করলেন : হে আল্লাহ! যত শত্রুতা সে আমার সাথে করেছে, 
তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথই সে 
ভ্রমণ করেছে- সবকিছুই তাকে ক্ষমা করে দাও । আমার সামনে বা অগোচরে আমার 
 মানহানিকর যত কথাই সে বলেছে, তা-ও তুমি ক্ষমা করে দাও । 

আল্লাহর কসম! আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে যতকিছু আমি ব্যয় করেছি 
তার দ্বিগুণ আল্লাহর পথে ব্যয় করবো এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে 
যত যুদ্ধ আমি করেছি, তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর পথে করবো।* ' 

এদিন থেকেই তিনি আল্লাহর যমীনে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলায় শরীক 
হলেন এবং ইয়ারমুক যুদ্ধে শাহাদাত বরণের মাধ্যমে রাসূলুল্লাহর (সা) সাথে কৃত 
অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূর্ণ করেন। 
উম্মু হাকীম (রা) স্বামী ইকরিমার (রা) সাথে রোমানদের সাথে যুদ্ধের জন্য শামে যান। 
ইয়ারমূক রণাঙ্গনে রোমান ও মুসলিম বাহিনী মুখোমুখি হয় এবং প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। 
এ যুদ্ধে কুরাইশ রমণীরা অসি চালনায় পুরুষ যোদ্ধাদেরকেও হার মানায় । এই রমণীদের 
মধ্যে উম্মু হাকীমও একজন । এই ইয়ারমুক যুদ্ধে উম্মু হাকীম (রা) স্বামীকে হারান। 
হুকরিমা (রা) এ যুদ্ধে শহীদ হন ।' চার মাস দশ দিন ‘ইদ্দাত পালনের পর বহু লোক 


৬. আত-তাবারী, তারীখ-২/১৬০; আল বিদায়া ওয়ান নিহায়া-৪/২৯৭; আল-আ'লাম- ২/২৬৯; উসুদুল 
গাবা-৫/৫৭৭; আসহাবে রাসূলের জীবনকথা-১/২০৫-২০৮ 
৭. সিয়ারু আ‘লাম আন-নুবালা-১/৩২৪; আল-ইসাবা-৪/৪২৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৯০ আসহাবে রাসূলের জীবনকথা 


তাকে বিয়ের প্রস্তাব দেন। ইয়াযীদ ইবন আবী সুফইয়ানও (রা) তাদের একজন । তিনি 
সকলকে হতাশ করে খালিদ ইবন সাঈদ ইবন আল-‘আসের (রা) প্রস্তাবে সাড়া দেন। 
চার শো দীনার মাহরের বিনিময়ে তার সাথে বিয়ে সম্পন্ন হয়। ‘আকদ সম্পন্ন হলেও 
বাসর শয্যার পূর্বেই দিমাশকের দক্ষিণে সংঘটিত “মারজ আস-সাফার” যুদ্ধের 
তোড়জোড় শুরু হয়ে যায়। মুসলিম সৈনিকরা সেখানে চলে যায়। হযরত খালিদ (রা) 
যুদ্ধে যাওয়ার আগেই স্ত্রীর সাথে বাসর সম্পন্ন করতে চাইলেন। স্ত্রী উম্মু হাকীম বললেন 
: শত্ৰু বাহিনীর এই সমাবেশ পর্যুদস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত । 

খালিদ (রা) বললেন : আমার অন্তর বলছে এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করবো । উম্মু 
হাকীম (রা) আর আপত্তি করলেন না। মারজ আস-সাফারে একটি পুলের ধারে একটি 
তাবুর মধ্যে তাঁদের বাসর শয্যা রচিত হয় এবং সেখানে তারা রাত্রি যাপন করেন। 
পরবর্তীকালে এ পুলটির নাম হয়- “কানতারাতু উম্মি হাকীম”- উম্মু হাকীমের পুল। 
সকালে ওলীমা ভোজও হয়। ভোজ শেষ হতে না হতেই রোমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে 
যায়। খালিদ (রা) শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন এবং বীরের মত যুদ্ধ করে 
শাহাদাত বরণ করেন। উম্মু হাকীম (রা) তখনো নববধূর সাজে৷ হাতে মেহেদীর রং, 
দেহে সুগন্ধি । যে তীবুতে রাতে বাসর করেছেন, তার একটি খুঁটি উঠিয়ে হাতে তুলে 
নিলেন। সেই তীবুর পাশেই তিনি রোমান সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এবং সেই 
খুঁটি দিয়ে পিটিয়ে সেদিন তিনি সাতজন রোমান সৈন্যকে হত্যা করেন৷” 


উম্মু হাকীম (রা) আবার বিধবা হয়ে মদীনায় ফিরে আসেন । খলীফা হযরত ‘উমার (রা) 
' তীকে বিয়ে করেন এবং এখানে তার গর্ভে কন্যা ফাতিমা বিনত ‘উমারের জন্ম হয়। 
ফাতিমার চাচা যায়দ ইবন আল-খাত্তাবের ছেলের সাথে এই ফাতিমার বিয়ে হয়।* 
বিভিন্ন ঘটনার আলোকে বুঝা যায় উম্মু হাকীম (রা) স্বামী হযরত মারের (রা) 
জীবদ্দশায় তীরই খিলাফতকালে ইনতিকাল করেন। আল্লামা যিরিক্লী সুনির্দিষ্টভাবে 
হিজরী ১৪ সনের কথা বলেছেন।”” 


৮. আল-ইসতী‘আব-৪/৪২৫; তারীখু দিমাশ্্‌ক-৫০৬; উসুদুল গাবা-৫/৫৭৭; আলাম আন-নিসা’- 
১/২৮১; আল-ইসাবা-৪/৪২৬ 

৯. আত-তাবারী, তারীখ-২/৫৬৪; আয-যাহাবী, তারীখ-৩/২৭৪-২৭৫; নাসাৰু তুরায়শা-৩০৩ 

১০. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৪৮৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


উমামা বিন্ত আবিল ‘আস (রা) 


হযরত উমামার বড় পরিচয় তিনি হযরত রাসূলে কারীমের (সা) দৌহিত্র । তার পিতা 
আবুল ‘আস (রা) ইবন রাবী‘ এবং মাতা যায়নাব (রা) বিন্ত রাসূলিল্লাহ (সা) । উমামা 
উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা (রা) ইনতিকাল করেন । উমামার দাদী ছিলেন 
হযরত জর হা তর থছর। ছম তথয যার 
দ্বাদশ সনে পিতা ইনতিকাল করেন।' 
নানা হযরত রাসূলে কারীম (সা) শিশু উমামাকে অত্যধিক নেহ করতেন। সব সময় 
তাকে সংগে সংগে রাখতেন। এমনকি নামাযের সময়ও কাছে রাখতেন । মাঝে মাঝে 
এমনও হতো যে, রাসূল (সা) তাকে কাধের উপর বসিয়ে নামাযে দাড়িয়ে যেতেন। 
রুকুতে যাওয়ার সময় কাধ থেকে নামিয়ে দিতেন । তারপর সিজদায় গিয়ে তাকে মাথার 
উপর বসাতেন এবং সিজদা থেকে উঠার সময় কীধের উপর নিয়ে আসতেন । এভাবে 
তিনি নামায শেষ করতেন । এ আচরণ দ্বারা উমামার প্রতি তার স্নেহের আধিক্য কিছুটা 
অনুমান করা যায়। 
রাসূলুল্লাহর (সা) সাহাবী হযরত আবূ কাতাদা (রা) বলেন, একদিন বিলাল আযান 
দেওয়ার পর আমরা জুহর, মতান্তরে আসরের নামাযের জন্য অপেক্ষায় আছি, এমন 
সময় রাসূল (সা) উমামা বিন্ত আবিল ‘আসকে কাধে বসিয়ে আমাদের মাঝে উপস্থিত 
হলেন। রাসূল (সা) নামাযে দাড়ালেন এবং আমরাও তার পিছনে নামাযে দাড়িয়ে 
গেলাম ৷ উমামা তখনও তার নানার কাধে একইভাবে বসা । 
রাসূল (সা) রুকূতে যাবার সময় তাকে কাধ থেকে নামিয়ে মাটিতে রাখেন । তারপর 
উঠিয়ে নেন । প্রত্যেক রাক‘আতে এমনটি করে তিনি নামায শেষ করেন।* 
উম্মুল মু'মিনীন হযরত '‘আইশা (রা) বর্ণনা করেছেন। হাবশার সম্রাট নাজ্জাশী 
Wot (সা) কিছু স্বর্ণের অলঙ্কার উপহার হিসেবে পাঠান, যার মধ্যে একটি স্বর্ণের 
আংটিও ছিল। রাসূল (সা) সেটি উমামাকে দেন।* 

উমামার প্রতি রাসূলুল্লাহর (সা) স্নেহের প্রবলতা আরেকটি ঘটনার দ্বারাও অনুমান করা 
যায়। একবার রাসূলুল্লাহর (সা) নিকট মুক্তা বসানো স্বর্ণের একটি হার আসে হারটি 
হাতে করে ঘরে এসে বেগমদের দেখিয়ে বলেন : দেখ তো, এটি কেমন? তারা সবাই 


oS. তারাজিমু সায়্যিদাতি বায়াতিন নুবুওয়াহ্‌-৫৩৬- ৫৩৭ 
২. সুনানু নাসাঈ-২/৪৫, ৩/১০; তাবাকাত-৮/২৩২; আল ইসাবা-৪/২৩৬; হায়াতুস সাহাবা- ২/৪৮২ 
৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২৮৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৯২ আসহাবে রাসূলের জীবনকথা 


বলেন : অতি চমৎকার! এর চেয়ে সুন্দর হার আমরা এর আগে আর দেখিনি । রাসূল 
(সা) বললেন : এটি আমি আমার পরিবারের মধ্যে যে আমার সবচেয়ে বেশী প্রিয় তার 
গলায় পরিয়ে দেব। ‘আইশা (রা) মনে মনে ভাবলেন, না জানি তিনি এটা আমাকে না 
দিয়ে অন্য কোন বেগমের গলায় পরিয়ে দেন কিনা । অন্য বেগমগণও ধারণা করলেন, 
এটা হয়তো ‘আইশার (রা) ভাগ্যেই জুটবে। এদিকে বালিকা উমামা তার নানা ও 
নানীদের অদূরেই মাটিতে খেলছিল। রাসূল (সা) এগিয়ে গিয়ে তার গলায় হারটি 
পরিয়ে দেন 


হযরত উমামার (রা) পিতা আবুল ‘আস ইবন রাবী‘ (রা) হিজরী ১২ সনে ইনতিকাল 
করেন। মৃত্যুর পূর্বে তিনি তীর মামাতো ভাই যুবাইর ইবন আল-‘আওয়ামের সাথে 
উমামার বিয়ে দেওয়ার ইচ্ছার কথা বলে যান । এদিকে উমামার খালা হযরত ফাতিমাও 
(রা) ইনতিকাল করেন । মৃত্যুর পূর্বে তিনি স্বামী ‘আলীকে বলে যান, তীর পরে তিনি যেন 
উমামাকে বিয়ে করেন। অতঃপর উমামার (রা) বিয়ের বয়স হলো । যুবাইর ইবন আল- 
‘আওয়াম (রা) হযরত ফাতিমার (রা) অন্তিম ইচ্ছা পূরণের জন্য উদ্যোগী হলেন। তারই 
মধ্যস্থতায় ‘আলীর (রা) সাথে উমামার (রা) বিয়ে সম্পন্ন হলো। তখন আমীরুল 
মু’মিনীন ‘উমারের (রা) খিলাফতকাল । 

হিজরী ৪০ সন পর্যন্ত তিনি ‘আলীর (রা) সাথে বৈবাহিক জীবন যাপন করেন। এর মধ্যে 
‘আলীর (রা) জীবনের উপর দিয়ে নানা রকম ঝড়-বঞরা বয়ে যায় । অবশেষে হিজরী ৪০ 
সনে তিনি আততায়ীর হাতে মারাত্মকভাবে আহত হন। এই আঘাতে তিনি শেষ নিঃশ্বাস 
ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী উমামাকে বলেন, আমার পরে যদি তুমি কোন 
পুরুষের প্রয়োজন বোধ কর, তাহলে আল-মুগীরা ইবন নাওফালকে বিয়ে করতে পার । 
তিনি আল-মুগীরাকেও বলে যান, তীর মৃত্যুর পরে তিনি যেন উমামাকে বিয়ে করেন। 
তিনি আশংকা করেন, তীর মৃত্যুর পরে মু'আবিয়া (রা) উমামাকে বিয়ের প্রস্তাব 
পাঠাবেন । তীর এ আশংকা সত্যে পরিণত হয়। তিনি ইনতিকাল করলেন । উমামা 
‘ইদ্দত তথা অপেক্ষার নির্ধারিত সময়সীমা অতিবাহিত করলেন। হযরত মু‘আবিয়া (রা) 
মোটেই দেরী করলেন না । তিনি মারওয়ানকে লিখলেন, তুমি আমার পক্ষ থেকে উমামার 
নিকট বিয়ের পয়গাম পাঠাও এবং এ উপলক্ষে এক হাজার দীনার ব্যয় কর । এ খবর 
উমামার (রা) কানে গেল । তিনি সাথে সাথে আল-মুগীরাকে লোক মারফত বললেন, যদি 
আপনি আমাকে পেতে চান, দ্রুত চলে আসুন । তিনি উপস্থিত হলেন এবং হযরত হাসান 
ইবন ‘আলীর (রা) মধ্যস্থতায় বিয়ের কাজ সম্পন্ন হয়।* এই আল-মুগীরার স্ত্রী থাকা 
অবস্থায় মু‘আবিয়ার (রা) খিলাফতকালে তিনি ইনতিকাল করেন। ‘আলীর (রা) ঘরে 
উমামার (রা) কোন সন্তান হয়নি। তবে আল-মুগীরার ঘরে তিনি এক ছেলের মা হন 


৪. . আল-ইসতী‘আব-৪/২৩৮; উসুদুল গাবা-৫/৪০০; আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যাহ্‌-২/৪৫২; দুররুস 
-_ সাহাবা ফী মানাকিব আল-কারাবাহ্‌ ওয়াস সাহাবা-৫৩৫; আলাম আন-নিসা'-১/৭৭ | 
৫. আল-ইসাবা-৪/২৩৭ OO 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ১৯৩ 


এবং তার নাম রাখেন ইয়াহইয়া । এ জন্য আল-মুগীরার ডাকনাম হয় আবূ ইয়াহইয়া ৷” 
' তবে অনেকে বলেছেন, আল-মুগীরার ঘরেও তিনি কোন সন্তানের মা হননি । তারা 
বলেন, রাসূলুল্লাহর (সা) কন্যাদের মধ্যে একমাত্র ফাতিমা (রা) ছাড়া আর কারো 
বংশধারা অব্যাহত নেই । হতে পারে আল-মুগীরার ওরসে ইয়াহইয়া নামের এক সন্তানের 
al কিন্তু শিশুকালেই তার মৃত্যু হয়। উমামার মৃত্যুর মাধ্যমে নবী দুহিতা 
Ee SY SITE TO RE TO RUS EN 


মদ হয়" 


৬. প্রাগুক্ত; উসুদুল গাবা-৫/৪০০; আ‘লাম আন-নিসা’-১/৭৭ 
৭. তারাজিমু সায়্যিদাতি বাতিন নুবুওয়াহ্‌-৫৩৮; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-২৮০ 


২৫ http://islamiboi.wordpress.com 


Contents 


' খাওলা বিন্ত হাকীম (রা) 
হযরত খাওলা (রা) মন্ধার বান সুলাইম গোররের হাকীম ইবন উমাইয়্যার কন্যা। ডাকনাম 
উম্মু সুরাইক।* তার সবচেয়ে বড় পরিচয় তিনি প্রখ্যাত সাহাবী হযরত ‘উছমান ইবন 
মাজ‘উনের (রা) সহধর্মিনী । এই ‘উছমান (রা) মদীনায় হিজরাতকারী মুহাজিরদের 
অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। বদর যুদ্ধের পর মদীনায় ইনতিকাল করেন । রাসূল 
(সা) তীর জানাযার নামায পড়ান এবং মদীনার আল-বাকী' গোরস্তানে দাফন করেন। 
আল-বাকী' গোরস্তানে দাফনকৃত তিনি প্রথম সাহাবী । খাওলা (রা) হযরত রাসূলে 
কারীমের (সা) খালা সম্পর্কীয় ছিলেন৷" 


মক্কায় ইসলামী দাওয়াতের সূচনাপর্বে মুষ্টিমেয় যে কয়েকজন নারী-পুরুষ আগে-ভাগে 
nn গ্রহণ করেন তিনি তীদের একজন । ইসলাম গ্রহণের আগেই ‘উছমান ইবন 


মাজ‘উনের (রা) সাথে তার বিয়ে হয়। সম্ভবত স্বামী-স্ত্রী একই সাথে ইসলাম গ্রহণ . 


করেন। ইসলাম গ্রহণের পর তিনি ঈমানের মজাদার স্বাদ পূর্ণরূপে পেয়ে যান এবং 
সত্যের আলো তীর চোখের সকল পর্দা ছিন্নভিন্ন করে দেয়। তিনি রাসূলুল্লাহর (সা) 
সাহচর্য ও সান্নিধ্যে চলে যান। তীর সেবায় নিজেকে উৎসর্গ করেন । রাসূলুল্লাহর (সা) 
আত্মীয়া হওয়ার কারণে এ কাজ আরো সহজ হয়ে যায় । মক্কায় প্রতিদিন রাসূলুল্লাহর 
(সা) ঘর-গৃহস্থলীসহ সকল সুবিধা-অসুবিধার খৌজ-খবর নিতেন। মদীনায় গিয়েও 
আমরণ এ কাজ অব্যাহত রাখেন ৷ রাসূলুল্লাহর জীবনের কয়েকটি বড় ঘটনার সাথে তার 
সংশ্লিষ্টতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ইবন SEU 
পরিচয় দিতে গিয়ে বলেছেন : 4.2৬ {৮ 514 SS 
“তিনি ছিলেন সৎকর্মশীলা ও গুণসম্পর্বা মহিলা ৷' তার নছির জারীর 
(রহ)ও তীকে সৎকর্মশীলা বলে উল্লেখ করেছেন। তিনি একটি প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে 
এভাবে উল্লেখ করেছেন: 


Ogabs 0x lie Spl paS> 2 Uy Lal Sl adh as 


“সৎ্কর্মশীলা মহিলা ‘উছমান ইবন মাজ‘উনের স্ত্রী খাওলা বিনৃত হাকীম ধারণা 
করেছেন ।' 


ঘতে জারি কয ত ক কয়লা গছা ওর জর । 


' ১. তাবাকাত-৮/১৫৮; আল-ইসভী'আৰ- 8৪/২৮১; উসুদুল গাবা-৫/888; মার জিডি বং 
১২/৪১৫ 

২. মুসনাদে আহমাদ-৬/৪০৯ 

৩. আল-ইসাবা-৪/২৯৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৯৫ 


হযরত খাদীজা (রা) ছিলেন হযরত রাসূলে কারীমের (সা) প্রথমা ও প্রিয়তমা স্ত্রী । 
রাসূলুল্লাহর (সা) মক্কী জীবনের সকল সংকটে তিনি ছিলেন একান্ত সংগিনী । প্রতিটি 
সংকটময় মুহূর্তে তিনি স্বামীকে সান্তনা দিতেন, সমবেদনা প্রকাশ এবং পাশে থেকে 
সকল বাধা অতিক্ৰমে সাহায্য করতেন । এমন একজন অন্তরঙ্গ স্ত্রী ও বান্ধবীর তিরোধানে 
রাসূল (সা) দারুণ বিমর্ষ ও বেদনাহত হয়ে পড়েন । তাছাড়া খাদীজা ছিলেন রাসূলুল্লাহর 
সন্তানদের জননী ও গৃহকর্ত্রী । তার অবর্তমানে মাতৃহারা সন্তানদের লালন-পালন ও ঘর 
সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে । উপরস্ত পৌত্তলিকদের জ্বালাতন ও উৎপাতের মাত্রাও 
বেড়ে যায়। A (সা) এমন অবস্থা তার সাহাবীদেরকে দারুণভাবে ভাবিয়ে 
তোলে। y 
হযরত রাসূলে কলর (সা) EEE এক দুঃসময়ে খাওলা একদিন, গেলেন 
রাসূলুল্লাহর (সা) নিকট এবং তাকে বিমর্ষ দেখে বলে ফেললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! 
আমার মনে হচ্ছে, খাদীজার তিরোধানে আপনি বেদনাকাতর হয়ে পড়েছেন এবং তার 
অভাব বোধ করছেন । রাসূল (সা) বললেন: হা, তা ঠিক । সে ছিল আমার সন্তানদের মা 
এবং ঘরের করত্রী । নানা কথার ফাকে এক সময় খাওলা অত্যন্ত সশ্রদ্ধভাবে বলে ফেললেন 
: ইয়া, রাসূলাল্লাহ! আপনি আবার বিয়ে করুন । রাসূল (সা) জানতে চাইলেন : পাত্রীটি 
কে? খাওলা বললেন : বিধবা ও কুমারী- দুই রকম পাত্রীই আছে । আপনি যাকে পসন্দ 
করেন. তার ব্যাপারে কথা বলা যেতে পারে। তিনি আবার জানতে চাইলেন : পাত্রী কে? 
খাওলা বললেন : বিধবা পাত্রী সাওদা বিন্ত যাম‘আ, আর কুমারী পাত্রী আবু বকরের 
মেয়ে ‘আয়িশা । রাসূল (সা) বললেন : হা, এ ব্যাপারে ভূমিকা পালনের জন্য মহিলারা 
যোগ্যতর 1* যাও, তুমি তাদের দু'জনের নিকট আমার প্রস্তাব দাও। 
রাসূলুল্লাহর (সা) সম্মতি পেয়ে খাওলা সর্বপ্রথম ‘আয়িশা না সাওদার os 
গিয়েছিলেন সে সম্পর্কে একটু মতপার্থক্য আছে। যাই হোক, তিনি গেলেন সাওদার গৃহে 
এবং সাওদাকে দেখেই বলে উঠলেন : আল্লাহ তোমার মধ্যে কী এমন কল্যাণ ও সমৃদ্ধি 
দান করেছেন? সাওদা বললেন : একথা কেন? বললেন : রাসূলুল্লাহ (সা) তোমার বিয়ের 
পয়গাম দিয়ে আমাকে পাঠিয়েছেন। সাওদা বললেন : মাযিটহ। ডুমি জামি বিতার 
সাথে কথা বলো। 
সাওদার (রা) পিতা তখন জীবনের প্রান্তসীমায় । পাৰ্থিব সকল কর্মতৎপরতা থেকে 
নিজেকে সম্পূর্ণ যখ গহ হয 
(সুপ্রভাত) বলে জাহিলী রীতিতে সম্ভাষণ জানান। 
বৃদ্ধ প্রশ্ন করেন : কে তুমি? খাওলা উত্তর দেন : আমি খাওলা বিন্ত হাকীম । বৃদ্ধ তাকে 
স্বাগতম জানিয়ে কাছে বসান। খাওলা বিয়ের পয়গাম পেশ করেন এভাবে : মুহাম্মাদ 
ইবন ‘আবদিল্লাহ ইবন ‘আবদুল মুত্তালিব সাওদাকে বিয়ের প্রস্তাব করেছেন । বৃদ্ধ বলেন : 


৪. তাবাকাত-৮/৫৭; সীরাতে ‘আয়িশা (রা)-২৪. 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৯৬ আসহাবে রাসূলের জীবনকথা 


এতো অভিজাত কুফু । তোমার বান্ধবী সাওদা কি বলে? খাওলা বলেন : তার মত আছে। 
বৃদ্ধ সাওদাকে ডাকতে বলেন সাওদা উপস্থিত হলে বলেন : আমার মেয়ে! এই মেয়েটি 
(খাওলা) বলছে, মুহাম্মাদ ইবন ‘আবদিল্লপাহ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে 
পাঠিয়েছেন। অভিজাত পাত্র । আমি তীর সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? 
সাওদা বলেন : হাঁ, রাজি। তখন বৃদ্ধ খাওলাকে বলেন : তুমি যাও, মুহাম্মাদকে ডেকে 
আন। রাসূল (সা) বরবেশে উপস্থিত হন এবং সাওদার পিতা সাওদাকে তার হাতে তুলে 
খাওলা (রা) হযরত রাসূলে কারীমের (সা) সম্মতি পেয়ে আবূ বকরের বাড়ীতে গিয়ে 
“আয়িশার (রা) মা উম্মু রমানের (রা) সাথে দেখা করলেন এবং বললেন : উম্মু রুমান! 
আল্লাহ আপনাদের বাড়ীতে কী এমন কল্যাণ ও সমৃদ্ধি দান করেছেন? তিনি বললেন : 
এমন কথা কেন? খাওলা বললেন : রাসুলুল্লাহ (সা) আমাকে ‘আয়িশার বিয়ের পয়গাম 
দিয়ে পাঠিয়েছেন। উম্মু রমান বললেন : একটু অপেক্ষা কর, আবূ বকর এখনই এসে 
পড়বেন। আবূ বকর ঘরে ফিরলেন এবং খাওলা তীর নিকট প্রস্তাবটি পাড়লেন। উল্লেখ্য 
যে, জাহিলী আরবের রীতি ছিল, তারা আপন ভাইয়ের সন্তানদের যেমন বিয়ে করা বৈধ 
মনে করতো না, তেমনিভাবে সৎ ভাই, জ্ঞাতি ভাই বা পাতানো ভাইয়ের সন্তানদেরকেও 
বিয়ে করা সঙ্গত ভাবতো না। এ কারণে প্রস্তাবটি শুনে আবূ বকর বললেন : খাওলা! 
‘আয়িশা তো রাসূলুল্লাহর (সা) ভাতিজী। সুতরাং এ বিয়ে হয় কেমন করে? খাওলা ফিরে 
এলেন এবং রাসূলুল্লাহর (সা) নিকট বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন : রাসূল (সা) 
বললেন : আবূ বকর আমার দীনী ভাই । আর এ ধরনের ভাইদের সন্তানদের সাথে 
বৈবাহিক সম্পৰ্ক করা যায়। আবূ বকর (রা) প্রস্তাব মেনে নেন এবং খাওলাকে বলেন 
রাসূলুল্লাহকে (সা) নিয়ে আসতে । অতঃপর খাওলা রাসূলকে (সা) নিয়ে গেলেন এবং 
বিয়ের কাজ সম্পন্ন হলো।* | 
হযরত খাওলার (রা) স্বামী হযরত ‘উছমান ইবন মা্জ“উন (রা) মক্কায় প্রথম পর্বের 
একজন মুসলমান। পৌত্তলিকদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হন। তিনি 
হাবশায়ও হিজরাত করেন এবং কিছুকাল পরে আবার মন্ধায় ফিরে আসেন । হযরত 
খাওলার হাবশায় হিজরাতের কোন কথা পাওয়া যায় না। ‘উছমান ইবন মাজ‘উনের (রা) 
সঙ্গে খাওলার বিয়ে যদি ইসলামের প্রথম পর্বেই হয়ে থাকে তাহলে তিনিও ‘উছমানের 
সেসব তথ্য পাওয়া যায় না। তবে তিনি স্বামীর সাথে মদীনায় হিজরাত করেন- একথা 
জানা যায়। ; 


৫. তাবারী : তারীখ-২/২১১; আল-বিদায়া ওয়ান নিহায়া-২/১৩০, আয-যাহাবী : তারীখ-১/১৬৬; 
আনসাৰ আল-আশরাফ-১/৪০৮; মুসনাদে আহমাদ-৬/২১০; তাবাকাত-৮/৫৩ 
৬. সাহীহ বুখারী, বাবু তাযবীয আস-সিগার মিনাল কিবার; ইবন কাছীর, আস-সীরাহ্‌ আন-নাবাবীয়্যাহ- 
১/৩১৬-৩১৮; আসহাবে রাসূলের জীবন কথা-৫/৫৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৯৭ 


হযরত ‘উছমান ইবন মাজ‘উনের (রা) স্বভাবে রুহ্বানিয়্যাত বা বৈরাগ্যের প্রতি গভীর 
ঝৌক ছিল । ‘ইবাদাত ও শবগোজারী ছিল তার প্রিয়তম কাজ । সারা রাত নামায আদায় 
করতেন । বছরের অধিকাংশ দিন রোযাও রাখতেন । বাড়ীতে একটা ঘর ইবাদাতের জন্য 
নির্দিষ্ট করে রেখেছিলেন। রাত দিন সেখানে ইতিকাফ করতেন ৷ এক পর্যায়ে তিনি স্ত্রী 
ও সন্তানদের প্রতি একেবারেই উদাসীন হয়ে পড়েন । হযরত খাওলার (রা) অভ্যাস ছিল 
নবীগৃহে আসার এবং রাসূলুল্লাহর বেগমদের খৌজ-খবর নেওয়ার । একদিন তিনি 
নবীগৃহে আসেন । নবীর (সা) বেগমগণ তার মলিন বেশ-ভূষা দেখে জিজ্ঞেস করেন: 
তোমার এ অবস্থা কেন? তোমার স্বামী তো কুরাইশদের মধ্যে একজন বিত্তবান ব্যক্তি । 
তিনি বললেন : তীর সাথে আমার কী সম্পর্ক! তিনি দিনে রোযা রাখেন, রাতে নামায 
পড়েন। বেগমগণ বিষয়টি রাসূলুল্লাহর (সা) গোচরে আনেন । তিনি সাথে সাথে ‘উছমান 
ইবন মাজ‘ডনের বাড়ীতে ছুটে যান এবং তাকে ডেকে বলেন : ‘উছমান! আমার জীবন 
কি তোমার জন্য আদর্শ নয়? ‘উছমান বললেন : আমার মা-বাবা আপনার প্রতি কুরবান 
হোক! আপনি এমন কথা বলছেন কেন? রাসূল (সা) বললেন : তুমি দিনে রোযা রাখ 
এবং সারা রাত নামাযে দাড়িয়ে কাটিয়ে দাও । বললেন : হা, এমনই করে থাকি । 
ইরশাদ হলো! এমন আর করবে না। তোমার উপর তোমার চোখের, তোমার দেহের 
এবং তোমার পরিবার-পরিজনের হক বা অধিকার আছে। নামায পড়, আরাম কর, 
রোযাও রাখ এবং ইফতার কর । এই হিদায়াতের পর তার স্ত্রী খাওলা আবার একদিন 
নবীগৃহে আসলেন। সেদিন নববধূর সাজে সজ্জিত ছিলেন। দেহ থেকে সুগন্ধি ছড়িয়ে 
পড়ছিল ।' 

হযরত খাওলা (রা) একজন সুভাষিণী মহিলা ছিলেন। বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষায় কথা 
বলতেন । কোমল আবেগ-অনুভূতির অধিকারিণী ছিলেন। কাব্যচর্চাও করতেন বলে প্রমাণ 
পাওয়া করল কহ? অর ভগ ক 
তার কয়েকটি চরণ নিম্নরূপ :” 


Oyxbe 02 Olde Ly Ge + Ogins HE 2 Sug Orly 

Obs COSI AB od ah + Ul Oye) ff ol Syl se 
OA an2 2 Sf SIS) + 03s SS Y pail lb 
LEIS JEG LS Sl i> + UY ELBN Lyx Ul Sls 

EOE EEE 

‘উছমান ইবন মাজ‘উনের বড় বিপদে । 


৭. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-১/১৫৭, ১৫৮; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৬ 
৮. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-১৬৯; হায়াতুস সাহাবা-২/৬১১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


১৯৮ আসহাবে রাসূলের জীবনকথা 


এমন ব্যভির জন্য যে তার সার স্ভটির জন্য রাযি অতিবাহিত করেছে 

দাফনকৃত সেই মৃত ব্যক্তির জন্য সুসংবাদ । 

তার জন্য বাকী‘ আবাসস্থল বানিয়েছে, বৃক্ষ ছায়া দান করেছে, 
__ তার ভূমি আলোকিত হয়েছে প্রস্তরময় ভূমি হিসেবে পড়ে থাকার পর, 

EE HEUTE 
হিজরী ২য় সনে খাওলা Hie SEO পর দ্বিতীয় বিয়ে করেননি। সবসময় বিমর্ষ 
থাকতেন। হাদীছ ও সীরাতের গ্রন্থসমূহের বর্ণনায় জানা যায়, বেশ কিছু নারী স্বতঃপ্রবৃত্ত 
হয়ে নিজেদেরকে নবীর (সা) নিকট বিয়ের জন্য নিবেদন করেছিলেন । হযরত ‘আয়িশা 
(রা) বলেন, খাওলা তীদের একজন । ‘উরওয়া ইবন আয-যুবাইর (রা) বলেন : আমরা 
বলাবলি করতাম যে, খাওলা নিজেই রাসূলুল্লাহর (সা) নিকট নিজেকে নিবেদন 
করেছেন। তিনি ছিলেন একজন সৎকর্মশীলা মহিলা ৷ ইবন ‘আব্বাস (রা) বলেন: যে 
সকল নারী নিজেদেরকে রাসূলুল্লাহর (সা) নিকট অর্পণ করেছিলেন, এমন কাউকে তিনি 
গ্রহণ করেননি। যদিও আল্লাহ তা'আলা নবীকে (সা) এমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ 
করার এখতিয়ার দিয়েছিলেন। এ এখতিয়ার কেবল তীকেই দান করা হয়েছিল । আল্লাহ 
বলেন :* : . 


PA ST - M 


‘কোন মু’মিন নারী ECT TERE RPE এবং নবী তাকে বিয়ে করতে 
চাইলে সেও বৈধ ।’” 

উপরোক্ত আয়াতে আল্লাহ রাব্যুল ‘আলামীন এ ন নারী বলে 
আখ্যায়িত করেছেন। এটা তাদের জন্য বিরাট গর্ব, গৌরব ও সফলতা । হযরত খাওলাও 
এ গর্ব ও গৌরবের অধিকারিণী । 

তিনি রাসূলুল্লাহর (সা) সাথে জিহাদে অংশগ্হণের গৌরবও অর্জন করেন। তায়িফ 
অভিযানে তিনি শরীক ছিলেন। এ সময় তিনি রাসূলুল্লাহর (সা) নিকট আবেদন জানান : 
ইয়া রাসূলাল্লাহ! যদি তায়িফ বিজয় হয় তাহলে আমাকে বাদিয়া বিন্ত গায়লান অথবা 
₹ ফারি‘আ বিন্ত ‘আকীলের অলঙ্কার দান করবেন। উল্লেখ্য যে, এ দু'জনের অলঙ্কার ছিল 
ছাকীফ গোত্রের মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও মূল্যবান ৷ রাসূল (সা) তীকে বলেন : 
তাদের ব্যাপারে এখনো আমাকে অনুমতি দেওয়া হয়নি এবং আমি ধারণা করি না যে, 
এখনই আমরা তাদেরকে জয় করবো । খাওলা (রা) রাসূলুল্লাহর (সা) নিকট থেকে 


৯. সূরা আল-আহযাব-৫০ 
১০. তাফসীর আল-কুরতুবী ও তাফসীর ইবন কাছীর-সূরা আল-আহ্যাব, আয়াত-৫০, ৫১; আল-বিদায়া 
ওয়ান নিহায়া-৫/২৫৯; তাবাকাত-৮/১৫৮; আল-বায়হাকী, দালায়িল আন-নুবুওয়াহ্‌-৭/২৮৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ১৯৯ 


বেরিয়ে এসে একথা ‘উমার ইবন আল-খাত্তাবকে (রা) বললেন । ‘উমার (রা) রাসূলুল্লাহর - 
_ (সা) নিকট গিয়ে বললেন : ইয়া রাসূলাল্লাহ! খাওলা যে একটি কথা বলছে এবং সে 
ধারণা করছে যে আপনি তা বলেছেন- এটা কী? রাসূল (সা) বললেন : আমি তা 
বলেছি । ‘উমার (রা) বললেন: EE COU Oe) 
' হা, দাও । উমার (রা) প্রস্থানের ঘোষণা দেন।* 

হযরত . খাওলা (রা) HE TEE ET SE ENE EE TE 
তার সূত্রে মোট পনেরোটি (১৫) হাদীছ বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম, তিরমিযী, নাসাঈ 
ও ইবন মাজাহ তীদের সংকলনে সেগুলো বর্ণনা করেছেন। হযরত সাদ ইবন আবী 
ওয়া্কাস (রা) ও সাঈদ ইবন আল-মুসায়্যিব, যাহ উরওয়া (রহ) ও 

আরো অনেকে তাঁর থেকে হাদীছ বর্ণনা করেছেন।”২ 


১১. ইবন হিশাম, আস-সীরাহ্‌-২/৪৮৪; উসুদুল গাবা-৫/৪88; আল-ইসাবা- 8/২৯১; আস স-সীরাহ্‌ আল- 
হালাবিয়্যাহ-৩/৮১. ৮২ 
১২. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৭০; সাহাবিয়াত-২৫১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


খাওলা বিন্ত ছা‘লাবা (রা) 


' হযরত চ খাওলার (রা) পিতার নাম ছা'লাবা ইবন আসরাম। ইবন হাজার তাঁর পিতার নাম 
মালিক ও দাদার নাম ছা‘লাবা বলেছেন।’ মদীনার খাযরাজ গোত্রের বানু ‘আওফের 
সন্তান । কেউ কেউ তার নাম খাওলার পরিবর্তে ‘খুওয়ায়লা’ বলেছেন ।" মদীনায় ইসলাম 
প্রচারের প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেন । রাসূলুল্লাহ (সা) মদীনায় আসার পর তীর 
নিকট বাই*আত (আনুগত্যের অঙ্গীকার) করেন । তীর পরিবারটি ছিল একটি ইসলামী 
পরিবার । তিন ভাই বাহহাছ, ‘আব্দুল্লাহ ও ইয়াযীদ (রা)- সবাই ছিলেন বিখ্যাত 
আনসারী সাহাবা । মদীনায় ইসলাম প্রচারের প্রথম পর্বে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। 
তার স্বামী মদীনার খাযরাজ গোত্রের নেতা ‘উবাদা ইবন আস-সামিতের (রা) ভাই আওস 
ইবন আস-সামিত (রা)। এই আওস (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে 
রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ করেন। তিনি একজন কবি ছিলেন। ফিলিস্তীনের 
রামাল্লায় হিজরী ৩২ সনে ৭২ বছর বয়সে ইনতিকাল করেন।* 

‘আবদুল্লাহ ইবন ‘আব্বাস (রা) বলেন, ইসলামী যুগে “জিহার” সংক্রান্ত ব্যাপার সর্বপ্রথম 
আওস ইবন আস-সামিত দ্বারা সংঘটিত হয়েছে।* আর তার স্ত্রী ছিলেন খাওলা বিন্ত 
ছা‘লাবা (রা)। | 

জাহিলী আরব সমাজে প্রায়ই এমন ঘটনা ঘটতো যে, স্বামী-স্ত্রীতে একটু মনোমালিন্য ও 
ঝগড়া-বিবাদ হলে স্বামী ক্রুদ্ধ হয়ে বলতো : = +৫5 ৩৩ - এই বাক্যের শাব্দিক 
অর্থ হলো : তুমি আমার জন্যে এমন, যেমন আমার মায়ের পৃষ্ঠদেশ। এরূপ কথার স্পষ্ট 
অর্থ এই দাড়ায় যে, সে নিজের স্ত্রীকে এখন আর স্ত্রী মনে করে না, বরং তাকে সেই 
নারীদের মধ্যে গণ্য করে যারা তার জন্যে মুহাররাম। এ ধরনের কথা বলাকেই ফিকাহ্র 
পরিভাষায় ‘যিহার’ (45) বলে। আরবী ভাষায় ১ শব্দটি ১4 হতে নির্গত । এর 
' প্রচলিত অর্থ সওয়ারী, যার উপর সওয়ার হওয়া যায়। জস্তযানকে আরবীতে ‘যাহ্র' 
(,/5) বলা হয়। কেননা তার পিঠের উপর আরোহণ করা হয়। জাহিলী যুগের আরবের 
‘যাহ্র’- সওয়ারী বানানো আমার জন্যে নিজের মাকে সওয়ারী বানানোর মতই হারাম । 
এ কারণে এ ধরনের বাক্য বা উক্তি মুখে উচ্চারণ করাকে তাদের পরিভাষায় ‘যিহার' 
(45) বলা হতো । জাহিলিয়াতের যুগে আরবে এ ধরনের বাক্য তালাক- বরং তার 
চেয়েও বেশী শক্তভাবে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করার সমতুল্য মনে করা হতো । 


১. আল-ইসাবা-৪/২৮৯ 
২. তাবাকাত-৮/৩৮৭; তাহযীবুত তাহযীব-১২/৪১৪; উসুদুল গাবা-৫/8৪8২ 
' ৩. তাবাকাত-৩/৫৪৭; তাহযীবুল আসমা’ ওয়াল লুগাত-১/১২৯ 


EE ’ ড় হাহ আল-মা‘আরিফ-২৫৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২০১ 


কেননা, তাদের নিকট এর অর্থ ছিল স্বামী নিজের স্ত্রীর সাথে শুধু বিয়ের সম্পর্কই ছিন্ন 
করছে না, তাকে মায়ের মতই নিজের জন্যে হারামও বানিয়ে নিচ্ছে। তাই আরব সমাজে 
তালাক দানের পরও স্ত্রীকে পুনরায় গ্রহণ করার একটা উপায় থাকতো, জজ হত 
করার পর আর কোন পথই খোলা থাকতো না ।* 


মুহাদ্দিছগণ হযরত আওসের জিহারের ঘটনার বিস্তারিত বিবরণ বিভিন্ন বর্ণনাকারীর সূত্রে 
দান করেছেন। সেইসব বর্ণনার সার ও মূলকথা হলো যে, আওস (রা) বার্ধক্যে পৌছে 
কিছুটা খিট-খিটে প্রকৃতির হয়ে গিয়েছিলেন। কোন কোন বর্ণনায় বলা হয়েছে, তীর মধ্যে 
‘পাগলামী’র অবস্থা দেখা দিয়েছিল । হাদীছের বর্ণনাকারীগণ একথা বুঝাবার জন্যে যে 
ভাষা ব্যবহার করেছেন তাহলো : £5 42 60 । আরবী ভাষায় এই 4 শব্দের অর্থ 
পুরোপুরি পাগলামী নয়, তবে এ এমন এক অবস্থা বুঝায়, যা ‘অমুক লোকটি রাগে পাগল 
হয়ে গেছে’ বলে আমরা বুঝাতে চাই । মেযাজ-প্রকৃতির এরূপ অবস্থা হওয়ার কারণে এর 
পূর্বেও কয়েকবার তাঁর স্ত্রীর প্রতি ‘যিহার’ করেছিলেন। কিন্তু ইসলাম গ্রহণের পর স্ত্রীর 
সাথে ঝগড়া হবার কারণে এরূপ ব্যাপার আবার তার দ্বারা সংঘটিত হয় । 

এরপর তার স্ত্রী খাওলা (রা) রাসূলে কারীমের (সা) নিকট উপস্থিত হলেন এবং সমস্ত 
ব্যাপার খুলে বলার পর আরজ করলেন : ইয়া রাসূলাল্লাহ! এমতাবস্থায় আমার ও আমার 
সন্তানাদির জীবন কঠিন বিপর্যয় থেকে রক্ষা করার কোন উপায় কি হতে পারে? 

জবাবে নবী কারীম (সা) যা কিছু বলেছিলেন তা বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন ভাষায় বর্ণনা 
করেছেন। কোন কোন বর্ণনায় তার জবাব ছিল : ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমাকে কোন 
হুকুম দেওয়া হয়নি’ কোন বর্ণনার ভাষা হলো : ‘আমার মনে হয় তুমি তোমার স্বামীর 
জন্যে হারাম হয়ে গিয়েছো।’ আর কোন বর্ণনায় তিনি বলেন : ‘তুমি তার জন্যে হারাম 
হয়ে গিয়েছো।’ এরূপ জবাব শুনে হযরত খাওলা খুবই কার্নাকাটি, আর্তনাদ ও ফরিয়াদ 
করতে লাগলেন। 

বারবার নবীকে (সা) বলতে লাগলেন : ‘তিনি “তালাক” শব্দ তো বলেননি । আপনি 
এমন কোন পদ্থা আমাকে বলুন, যাতে আমার সন্তানাদি ও আমার বৃদ্ধ স্বামীর জীবন 
কঠিন বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে!’ কিন্তু প্রত্যেকবারই নবী কারীম (সা) তাকে 
উক্তরূপ ও একই ধরনের জবাব দিতে থাকলেন। অবশেষে খাওলা (রা) হাত উঠিয়ে 
দু'আ করতে লাগলেন : হে আল্লাহ! আমি তোমাকে আমার বড় কষ্ট এবং আমার স্বামী 
থেকে বিচ্ছেদের তীব্র জ্বালার কথা জানাচ্ছি। হে আল্লাহ! আমাদের জন্যে কল্যাণকর হয় 
এমন কোন কথা আপনার নবীর (সা) মুখ দিয়ে প্রকাশ করে দিন । ‘আয়িশা (রা) বলেন, 
তখন এমন একটি দৃশ্যের সৃষ্টি হয় যে, আমি এবং সেখানে উপস্থিত সকলে খাওলার 
করুণ আকুতি ও আর্তনাদে কেঁদে ফেলি। 


এ সময় যাসূলে কারীমের (সে) উপর খী নাবিলের অবস্থা কাশ শেল। 'আরিশা রো) 


৫. তাফহীমুল কুরআন, তাফসীর, সূরা আল-মুজাদালা-১৬/১৮৩ 


২৬-- http://islamiboi.wordpress.com 


Contents 


২০২ আসহাবে রাসূলের জীবনকথা 


আনন্দের সাথে খাওলাকে (রা) বললেন : ‘খাওলা, খুব শিগগীরই আল্লাহর পক্ষ থেকে 
আশা-নিরাশার দোলাচালে তিনি বড় অস্থির হয়ে পড়েন। এমন আশংকার সৃষ্টি হয় যে, 
বিচ্ছেদের নির্দেশ আসে, আর তিনি সেই দুঃখে প্রাণ হারান। কিন্তু রাসূলুল্লাহর (সা) 
দিকে তাকিয়ে তার হাসিমুখ দেখে আশান্বিত হলেন। খুশীর চোটে দাড়িয়ে গেলেন। 
তখন রাসূল (সা) বললেন : Ci oA el ap AL: MLN SA A a 
নাযিল করেছেন । তারপর তিনি পাঠ করেন : 


LEE aad fanetee allo al E ন ৫2১১ 5 IDES sa Us all - ৩5 
ll 0! - lg! ab pls 5 pS ogalbe oz - he? al cl 
Ax pid dl Oly - Lass JH os Ss 09 Sl - FSA) SUN Nl 
- Lig of 25 oe LB) 2533 ABU 09 oS সা im ogalbz ls 
Cs a ia En) r-S ০ od. aga bs “ly - 4 Osbes5 SS 
dg BU 05d DSL LS Oxi pbb hig odd lay of J 

iy pl ORY ACLs all ১9> iif 
‘যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ 
করছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের 
কথাবার্তা শুনেন । নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন । তোমাদের মধ্যে যারা 
তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা 
কেবল তারাই, যারা তাদেরকে জন্ম দান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন 
কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল ৷ যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে 


ফেলে, অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফফারা এই : একে অপরকে 
স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দিবে। এটা তোমাদের জন্যে উপদেশ হবে। 


E আল্লাহ খবর রাখেন তোমরা যা কর । যার এ সামর্থ্য নেই, সে একে অপরকে স্পর্শ করার 


ww 


পূর্বে একাধারে দু'মাস রোযা রাখবে। যে এতেও অক্ষম, সে যাটজন মিসকীনকে আহার 
করাবে। এটা এ জন্যে, যাতে তোমরা আল্লাহ ও তীর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর । 
এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি । আর কাফিরদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক 
আযাব! 
উপরিউক্ত আয়াতগুলো নাযিলের পর রাসূল (সা) খাওলাকে বললেন : তোমার স্বামীকে 
একটি দাস মুক্ত করে দিতে বলবে। 


৬. সূরা আল-মুজাদালা : ১-৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২০৩ 


খাওলা বললেন : ইয়া রাসূলাল্লাহ! দাস মুক্ত করার মত সামর্থ্য তার নেই । 
নবী (সা) বললেন : একাধারে দু'মাস সাওম পালন করতে হবে । খাওলা বললেন: সে 
যে বৃদ্ধ, সাওম পালন করার সামর্থ্য তার কোথায়? দিনে দু’ তিনবার পানাহার না করলে 
তার দৃষ্টিশক্তি হাস পেতে শুরু করে। 

নবী (সা) বললেন : তাহলে ষাটজন মিসকীনকে খাওয়াতে হবে। 
খাওলা বললেন : এর জন্যে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য তার নেই । তবে আপনি সাহায্য 
করলে তা করা যেতে পারে। তখন নবী কারীম (সা) ষাটজন মিসকীনকে দু’ বেলা 
খাওয়াবার জন্যে প্রয়োজনীয় পরিমাণের খাদ্যদ্রব্য দান করলেন। কোন কোন বর্ণনায় বলা 
হয়েছে নবী কারীম (সা) যত পরিমাণ দ্রব্য দিয়েছিলেন, খাওলা (রা) ঠিক সেই পরিমাণ 
নিজের নিকট থেকে স্বামীকে দেন তার কাফ্‌ফারা আদায় করার জন্যে ।' 

স্ত্রী খাওলা তো গেছেন রাসূলুল্লাহর (সা) নিকট যিহারের ফায়সালা জানার জন্যে । আর 
এদিকে স্বামী আওস (রা) অস্থিরভাবে ঘরের দরজায় দাড়িয়ে আছেন তার ফেরার 
প্রতীক্ষায় । দ্বিধা-দ্বন্দে বুক তার দুরু-দুরু কাপছে, না জানি কি ফায়সালা নিয়ে আসে । 
এক সময় দূরে খাওলাকে দেখে তিনি অস্থিরভাবে চেঁচিয়ে জিজ্ঞেস করেন : খাওলা কি 
হয়েছে? 

খাওলা বললেন : ভালো । তুমি সৌভাগ্যবান । তারপর তিনি রাসূলুল্লাহর (সা) সিদ্ধান্তের 
BR Mh PE Rt Hl SED 

আল্লাহ তা'আলা হযরত খাওলাকে (রা) সম্মান দান করে তার ফরিয়াদের জবাবে সূরা 
বিধান বর্ণনা এবং তীর কষ্ট ও যন্ত্রণা দূর করার ব্যবস্থাই করেননি, বরং তার মনোরঞ্জনের 
জন্যে শুরুতেই বলে দেন : যে নারী তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ 
করছিল, আমি তার কথা শুনেছি । ‘আয়িশা সিদ্দীকা (রা) বলেন : সেই সত্তা পবিত্র, যিনি 
সব আওয়াজ ও প্রত্যেকের ফরিয়াদ শুনেন । খাওলা বিন্ত ছা‘লাবা যখন রাসূলুল্লাহর 
(সা) কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছিল তখন আমি সেখানে ছিলাম । কিন্তু 
এত নিকটে থাকা সত্ত্বেও আমি তার কোন কোন কথা শুনতে পারিনি । অথচ আল্লাহ 
তা‘আলা সব শুনেছেন।* আয়াতগুলো নাযিলের পর খাওলার (রা) নাম “আল-মুজাদিলা” 
(বাদানুবাদকারিণী) হয়ে যায়। 

খাওলা ছিলেন ENE ET ET EEE TEE 
চমৎকার ভঙ্গিতে সিদ্ধান্তমূলক কথা বলায় তিনি ছিলেন পারঙ্গম। এ প্রসঙ্গে রাসূলুল্লাহর 


৭. আল-ইসাবা-৪/২৯০ 

৮. তাবাকাত-৮/৩৭৯-৩৮০; সাজারাত আয-যাহাব-১/১৩৮-১৩৯; আনসাব আল-আশরাফ- Uns 
তাফহীম আল-কুরআন-১৬/১৮৫-১৮৬ 

৯. তাফসীরুল কুরতুবী ও তাফসীরু ইবন কাছীর, সূরা আল-মুজাদিলার তাফসীর, আয়াত ১-৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২০৪ আসহাবে রাসূলের জীবনকথা 


(সা) নিকট তার স্বামীর বিরুদ্ধে যে ভাষায় ও ভঙ্গিতে অভিযোগ উত্থাপন করেন, এখানে 
EON CTO TN 


চোঁ পঠা শি লস Ente FE La sn sls J Js Lal 4১ 


4 AE Sy phils 
‘হে আল্লাহর রাসূল! সে আমার অর্থ-সম্পদ ভোগ করেছে ও আমার যৌবনকে উপভোগ 
করে নিঃশেষ করে ফেলেছে। আমি আমার উদরকে তার জন্যে বিছিয়ে দিয়েছি । আর 
এখন যখন আমার বয়স হয়েছে এবং আমার সন্তানাদি হওয়া বন্ধ হয়ে গেছে তখন সে 
আমার সাথে “যিহার” করেছে ।' 


সংক্ষিপ্ত বর্ণনা, তৰে তাতে একটি শিল্পন্পপ আছে। মনোযোগ আকর্ষণের ক্ষমতা আছে। 
তীর ফরিয়াদ আল্লাহর নিকট শ্রুত ও গৃহীত হওয়া এবং অনতিবিলম্বে আল্লাহর নিকট 
থেকে অনুকূল ফরমান জারী হওয়া এমন একটা ব্যাপার যার দরুন সাহাবীদের সমাজে 
তীর এক বিশেষ সম্মান ও মর্যাদা স্বীকৃত হয়েছিল । ইবন আবী হাতিম ও বাইহাকী বর্ণিত 
হাদীছে বলা হয়েছে, হযরত ‘উমার (রা) একবার কয়েকজন সঙ্গী সাথীসহ কোথাও 
যাচ্ছিলেন। পথে এক মহিলা তীর পথ রোধ করে দাড়ালো । ‘উমার (রা) দাড়িয়ে 
থাকলেন এবং মাথা নত করে দীর্ঘ সময় পর্যন্ত তার বক্তব্য শুনলেন । তার কথা শেষ না 
হওয়া পর্যন্ত তিনি দীড়িয়েই থাকলেন। সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠলেন : 

আপনি এই বৃদ্ধার কারণে কুরাইশ বংশের নেতৃস্থানীয় লোকদেরকে এখানে দীড় করিয়ে 
রেখেছেন। ‘উমার (রা) বললেন : তোমরা কি জানো, কে এই মহিলা? ইনি খাওলা 
বিন্ত ছা‘লাবা। ইনি এমন এক মহিলা, যার অভিযোগ সপ্তম আসমানের উপর শ্রুত 
হয়েছে। আল্লাহর শপথ! ইনি যদি আমাকে রাত পর্যন্তও দীড় করিয়ে রাখতেন, আমি 
₹ দীড়িয়ে থাকতাম । কেবল সালাতের সময়ই তাঁর নিকট থেকে অনুমতি নিয়ে নিতাম ৷” 

ইবন আবদিল বার ভার “আল-ইসতী‘আব” গ্রন্থে কাতাদা (রহ) থেকে একটি বর্ণনা 
উদ্ধৃত করেছেন। এই মহিলা (খাওলা) পথিমধ্যে ‘উমারের (রা) সম্মুখীন হলে তিনি 
তীকে সালাম করলেন । মহিলা সালামের জবাব দেয়ার পর বলতে লাগলেন : ওহো, হে 
‘উমার এমন একটা সময় ছিল যখন আমি তোমাকে উকাজের বাজারে দেখতে 
পেয়েছিলাম । তখন তোমাকে সকলে ‘উমাইর বলতো । হাতে লাঠি নিয়ে ছাগল চরাতে । 
তারপর কিছু দিন যেতে না যেতেই লোকেরা তোমাকে ‘উমার বলতে শুরু করলো । 
' আরো কিছু দিন পর তোমাকে ‘আমীরুল মু'মিনীন’ বলা হতে লাগলো । আমি বলি কি, 
প্রজা সাধারণের ব্যাপারে আল্লাহকে একটু ভয় করে চলবে । স্মরণ রাখবে, যে লোক 


১০. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৪০৫; হায়াতুস সাহাবা-৩/৩১ 
১১. তাফহীমুল কুরআন-১৬/১৮২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২০৫ 


যায়। আর যে মৃত্যুকে ভয় করে, তার সম্পর্কে আশংকা, সে যে জিনিসকে রক্ষা করতে 

চায়, তাই হয়তো সে হারিয়ে ফেলবে । 

একথা শুনে ‘উমারের (রা) সঙ্গী জারূদ আল-‘আবদী বললেন : ওহে মহিলা! তুমি 

Wick grein tate le Supp bch | 
উমার (রা) বললেন : তাকে বলতে দাও তুমি কি জানো তিনি কে? তার কথা তো 

সপ্তম আসমানের উপরও শুনা গিয়েছে, ‘উমারকে (রা) তো অবশ্যই শুনতে হবে।* 

এই হলেন খাওলা বিন্ত ছা‘লাবা (রা), একজন ঈমানদার আনসারী মহিলা- যার 

সম্পর্কে কুরআনের আয়াত নাযিল হয়েছে। যার ওসীলায় ইসলামী শরী‘আতের একটি 

গুরুত্বপূর্ণ বিধান প্রবর্তিত এবং মুসলিম নারীদের সম্মান ও মর্যাদা সমুন্নত হয়েছে। 

তার মৃত্যুর সঠিক সন-তারিখ জানা যায় না। তবে বিভিন্ন ঘটনা দ্বারা জানা যায়, তিনি 

খিলাফতে রাশিদার বেশীরভাগ সময় জীবিত ছিলেন এবং এ সময়কালেই ইনতিকাল 

করেছেন। 


১২. ইযালাতুল খাফা-১/৫১; আল-ইসতী‘আব-৪/২৮৩; আল-ইসাবা-৪/২৮৩; কান্য আল-‘উম্মাল- 
১/৩৮৫; হায়াতুস সাহাবা-২/৪৩৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


হাওয়া বিন্ত ইয়াযীদ (রা) 


হাওয়ার পিতার নাম ইয়াযীদ ইবন সিনান। মদীনার ‘আবদুল আশহাল গোত্রের মেয়ে । 
তিনি মদীনার কায়স ইবন খুতায়মের স্ত্রী ছিলেন । মদীনার মহান আনসারী সাহাবী সাদ 
ইবন মু‘আয (রা) ছিলেন হাওয়ার মা ‘আকরাব বিন্ত মু‘আযের আপন ভাই । সুতরাং 
বিখ্যাত সাহাবী সা‘দ ছিলেন হাওয়ার মামা। মহান বদরী সাহাবী রাফি‘ ইবন ইয়াযীদ (রা) 
হাওয়ার সহোদর । রাসুলুল্লাহর (সা) মদীনায় হিজরাতের পূর্বে, মদীনায় ইসলাম প্রচারের 
সূচনা পর্বে হাওয়া ইসলাম গ্রহণ করেন। রাসূল (সা) যে সকল মহিলাকে সম্মান ও 
সম্রমের দৃষ্টিতে দেখতেন তিনি তাঁদের একজন হাওয়া ‘আকাবার প্রথম ও দ্বিতীয় 
বাই‘আতের মধ্যবর্তী সময়ে ইসলাম গ্রহণ করে থাকবেন।* 


মদীনার যে ক’জন মহিলা সর্বপ্রথম াসতঘাহা জা) নিব ভিত হয় ভঁরনিকিট 
বাই‘'আত করেন, এই হাওয়া তাদের অন্যতম । ‘আবদুল আশহাল গোত্রের এক মহিলা 
উম্মু ‘আমির বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি, লাইলা বিন্ত আল-হুতায়ম ও 
হাওয়া বিন্ত ইয়াধীদ- এই তিনজন একদিন মাগরিব ও ঈশার মাঝামাঝি সময়ে 
আমাদের চাদর দিয়ে সারা দেহ ঢেকে রাসূলুল্লাহর (সা) নিকট উপস্থিত হলাম । আমরা 
সালাম দিলাম । তিনি আমাদের পরিচয় জানতে চাইলেন । আমরা পরিচয় দিলাম । তিনি 
আমাদেরকে স্বাগত জানিয়ে জানতে চাইলেন : তোমরা কি জন্য এসেছো? 

আমরা বললাম : ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার নিকট ইসলামের বাই‘আত 
(আনুগত্যের অঙ্গীকার) করতে এসেছি । আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং 
আপনি যা নিয়ে এসেছেন তা সত্য বলে সাক্ষ্য দিয়েছি । 

রাসূল (সা) বললেন : সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাদের ইসলামের প্রতি 
হিদায়াত দান করেছেন। আমি তোমাদের বাই‘আত গ্রহণ করলাম ৷ উম্মু ‘আমির (রা) 
বলেন : অতঃপর আমি একটু রাসূলুল্লাহর (সা) কাছে এগিয়ে গেলাম । তখন তিনি 
বললেন : আমি মহিলাদের সাথে করমর্দন করি না । হাজার মহিলার উদ্দেশ্যে আমার যে 
কথা, একজন মহিলার জন্যও আমার সেই এক কথা । 


উম্মু ‘আমির বলেন : রাসূলুল্লাহর (সা) নিকট আমরা প্রথম বাই‘আত গ্রহণকারী ।* 


ইসলামের কারণে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, হাওয়া তাদের অন্যতম । তীর 
স্বামী কায়স ইবন খুতায়ম ছিলেন মদীনার আওস গোত্রের খ্যাতনামা কবি । তিনি 
পৌত্তলিকতার উপর অটল থাকলেও তীর অজ্ঞাতে স্ত্রী হাওয়া ইসলাম গ্রহণ করেন । তিনি 
তা জানতে পেরে তাকে ইসলাম থেকে বিরত রাখার জন্য তার উপর নির্যাতন আরম্ভ 


১. আল-ইসাবা-৪/২৭৭; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৯১ 
২. তাবাকাত-৮/১২; আল-ইসাবা-৪/২৭৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২০৭ 


করেন। তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্বপ করতেন, নামাযরত অবস্থায় সিজদায় গেলে মাটিতে 
ফেলে দিতেন।* হাওয়া নীরবে সকল অত্যাচার সহ্য করে যেতেন । রাসূল (সা) তখন 
মক্কায় । মদীনা থেকে যে সকল মুসলমান মক্কায় যেতেন তীদের মুখে তিনি মদীনার হাল- 
হাকীকত অবগত .হতেন। তাদের কাছেই তিনি হাওয়ার উপর নির্যাতনের কথা অবগত 
হন। মৃত্যুর পূর্বে একবার কায়স মক্কার “যুল মাজায”-এর মেলায় যান । রাসূল (সা) 
খবর পেয়ে তীর অবস্থানস্থলে গিয়ে হাজির হন । রাসূলকে (সা) দেখে কায়স সম্তুষ্টি 
প্রকাশ করেন এবং খুবই সম্মান ও সমাদর করেন । রাসূল (সা) তাকে ইসলাম গ্রহণের 
আহ্বান জানান । তিনি এই বলে সময় নেন যে, মদীনায় ফিরে গিয়ে আরো একটু চিন্তা 
করে দেখবেন ৷ রাসূল (সা) তাতে রাজি হন । তারপর তিনি প্রসঙ্গ পাল্টে বলেন, তোমার 
স্ত্রী হাওয়া বিন্ত ইয়াযীদ তো ইসলাম গ্রহণ করেছে। তুমি তাকে নানাভাবে কষ্ট দিয়ে 
থাক। আমি চাই তুমি ST হত দিত ই তকে ওয় জর 
ব্যাপারে আমার কথা মনে রেখ ।* 

কায়স বললেন : আবুল কাসিম! ERC ENE TERE SUSE NEE TO 
রাসূলকে (সা) কথা দিয়ে মদীনায় ফিরে এলেন। স্ত্রীকে বললেন, তোমার সেই বন্ধু 
আমার: সাথে দেখা করেছেন এবং তোমাকে কোন রকম কষ্ট না দেওয়ার জন্য আমাকে 
অনুরোধ করেছেন। সুতরাং এখন থেকে আমি আর তোমাকে কিছু বলবো না । তুমি 
স্বাধীনভাবে তোমার দীন চর্চা করতে পার" 

অপর একটি বর্ণনায় এসেছে, তিনি স্ত্রীকে বলেন : তুমি তোমার দীন যেভাবে ইচ্ছা পালন 
করতে পার। আমি আর কোন রকম বাধা দিব না । আল্লাহর কসম! আমি তার চেয়ে 
সুন্দর চেহারা ও সুন্দর আকৃতির কোন মানুষ আর দেখিনি ৷” 

এরপর হাওয়া (রা) স্বামীর নিকট ইসলামের যা কিছু গোপন রেখেছিলেন সবই প্রকাশ 
করে দেন। প্রকাশ্যেই ইসলাম চর্চা করতে থাকেন। কায়স আর মোটেও বাধা দেননি। 
প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা যখন তাকে বলতো, তুমিতো পৌত্তলিক ধর্মের উপর অটল 
আছ, কিন্তু তোমার স্ত্রী তো মুহাম্মাদের (সা) অনুসারী হয়ে গেছেন। তিনি বলতেন : 
আমি মুহাম্মাদকে কথা দিয়েছি যে, আমি আর তাকে কোন কষ্ট দেব না এবং তাকে 
দেওয়া কথা আমি রক্ষা করবো কায়সের এ অঙ্গীকার পালন এবং স্ত্রীকে নির্যাতন না 
করার কথা রাসূলুল্লাহর (সা) কাছে পৌছলে তিনি মন্তব্য করেন : শোলা ও 
অর্থাৎ কাঁচা-পাকা জোড়া জ্র বিশিষ্ট লোকটি কথা রেখেছে ।' 


এভাবে নির্বিম্নে হাওয়া ইসলামী জীবন যাপন করতে লাগলেন। এর মধ্যে রাসূল (সা) 


৩. আল-ইসাবা-৪/২৭৬ 

8৪. তাবাকাত-৩/৩২৪; ৮/২৩; আ'‘লাম আন-নিসা’- ১/৩০৪ 

৫. ইবন সাল্লাম, তাবাকাত আশ-শু‘আরা’-১৯২, ১৯৩ 
৬. আল-বায়হাকী, দালায়িল আন-নুবুওয়াহ্‌-২/৪৫৬; আ‘লাম আন-নিসা’-১/৩০৪ 

৭. উসুদুল গাবা-৫/৪৩১; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৯৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 
২০৮ আসহাবে রাসূলের জীবনকথা 


হিজরাত করে মদীনায় চলে আসলেন। হাওয়া আরো কিছু আনসারী মহিলাদের সাথে 
প্রথম পর্বেই রাসূলুল্লাহর (সা) নিকট উপস্থিত হয়ে বাই‘আত সম্পর্ব করেন। 

কায়স ইসলাম গ্রহণ করেননি। তবে হাওয়ার (রা) গর্ভে জন্ম নেওয়া তীর দুই ছেলে 
ইয়াযীদ ও ছাবিত- উভয়ে ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহর (সা) সাহাবী হওয়ার 
গৌরব অর্জন করেন। উহুদ যুদ্ধে ইয়াযীদ রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ করেন এবং 
দেহের বারোটি স্থানে আঘাত পান। এদিন তিনি রাসূলুল্লাহর (সা) সামনে তরবারি হাতে 
নিয়ে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন। তখন রাসূল (সা) তাকে “জাসির” নামে সম্বোধন করে নির্দেশ 
দিচ্ছিলেন এভাবে : “23 ০ 5 EU” Ei LM Sell le 
জাসির! পিছনে সরে এসো । 

আবু 'উবায়দার (রা) নেতৃত্বে পরিচালিত PEE EEO RE EEE OEE 
করেন।” আর ছাবিত, ইবন ‘আবদিল বার “আল ইসতী‘আব” গন্ধে বলেছেন, তাকে 
সাহাবীদের যে 080 0 CO 107 যা (50 যাহক হক 
করেন।* 

উল্লেখ্য যে, কায়স ইবন খুঁতায়মের দুই বোন- নাইলা ও লুবনা ইসলাম গ্রহণ করে 
রাসূলুল্লাহর (সা) নিকট বাই‘আত করেন। হযরত হাওয়ার শেষ জীবন সম্পর্কে কোন 
তথ্য পাওয়া যায় না। তিনি কখন, কোথায় এবং কিভাবে মারা গেছেন সে সম্পর্কে 
ইতিহাস নীরব। তবে ত যতাজজম তলে তাহেল হত শেযজিং, ইতিহাসের 
সকল সূত্ৰ সে কথা বলেছে।*” 


৮. প্রাগুক্ত 
৯. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৯২ 
১০. আল-ইসাবা-৪/২৭৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


শিফা বিন্ত ‘আবদিল্লাহ (রা) 


' হযরত শিফা (রা) মক্কার কুরায়শ খান্দানের ‘আদী শাখার কন্যা। ডাকনাম উম্মু 
সুলায়মান । পিতা ‘আবদুল্লাহ ইবন ‘আবদি শামস’, মাতা একই খান্দানের ‘আমর ইবন 
মাখযুম শাখার সন্তান ফাতিমা বিন্ত আবী ওয়াহাব ।* আবু হুছমা ইবন হুযায়ফা আল- 
‘আদাবীর সঙ্গে শিফার বিয়ে হয়।* অনেকে বলেছেন, তার আসল নাম লায়লা এবং 
পরবর্তীতে তার প্রতি আরোপিত উপাধি আশ-শিফা নামে পরিচিতি লাভ করেন।* 
হিজরাতের পূর্বে মক্কাতেই ইসলাম গ্রহণ করেন এবং প্রথম পর্বে মক্কা থেকে মদীনায় 
হিজরাতকারী মহিলাদের মধ্যে তিনিও একজন ।£ যে সকল মহিলা সাহাবী রাসুলুল্লাহর 
(সা) নিকট বাই‘আত করেন তিনি তাদের অন্যতম ৷“ হযরত রাসূলে কারীমের (সা) প্রতি 
ছিল তার গভীর ভক্তি ও ভালোবাসা । রাসূল (সা)ও তার এ ভক্তি-ভালোবাসাকে 
অত্যধিক গুরুত্ব দিতেন। তিনি মাঝে মাঝে শিফার গৃহে যেতেন এবং বিশ্রাম নিতেন। 
"হযরত শিফা (রা) তার গৃহে রাসূলের (সা) জন্য একটি বিছানা এবং এক প্রস্থ পরিধেয় 
বস্ত্র বিশেষভাবে রেখে দেন। রাসূল (সা) তা ব্যবহার করতেন। হযরত শিফার 
ইনতিকালের পর তার সন্তানরা এসব জিনিস অতি যত্নের সাথে সংরক্ষণ করতে থাকেন। 
কিন্তু উমাইয়া খলীফা মারওয়ান ইবন হাকাম (মৃ. ৬৫ হি.) তাদের নিকট থেকে সেগুলো 
ছিনিয়ে নেন । ফলে তা শিফার পরিবারের বেহাত হয়ে যায় ৷" 

হযরত ‘উমার (রা) শিফাকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখতেন। তার মতামতের অত্যন্ত 
গুরুত্‌ দিতেন এবং তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার ভাব পোষণ করতেন। তিনি শিফাকে বাজার 
পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার কিছু দায়িত্ব প্রদান করেন।" 

হযরত রাসূলে কারীম (সা) তাঁকে একটি বাড়ী দান করেন। সেই বাড়ীতে তিনি ছেলে 
সুলায়মানকে নিয়ে বাস করতেন ।” 


MEINE SNE TEN oN SE UE EE TE ETE EE 
সময় উপস্থিত ‘আতিকা বিনৃত উসাইদকেও অপেক্ষাকৃত একটি ভালো চাদর দান 
করেন। অভিযোগের সুরে শিফা খলীফাকে বলেন : আপনার হাত ধুলিমলিন হোক! 


১. উসুদুল গাবা-৫/৪৮৬; আল-ইসাবা ফী তাময়ীয আস-সাহাবা-৪/৩৩৩ 
২. তাবাকাত-৮/২৬৮; আল-ইসতী‘আব-৪/৩৩২ 

৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, টীকা নং-১, পৃ. ১৫৯ 

8৪. আল-ইসাবা-৪/৩৩৩ 

৫. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, পূ. ১৫৯ 

৬. তাহ্যীবুল আসমা’ ওয়াল লুগাত-২/৮৭; আল-ইসতী‘আব-৪/৩৫৮ 

৭. জামহারাতু আনসাব আল-‘আরাব-১/১৫০; আল-ইসাবা-৪/৩৩৩ 
৮. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, পৃ. ১৬১ 


২৭-- 


http://lislamiboi.wordpress.com 


Contents 


২১০ আসহাবে রাসূলের জীবনকথা ' 


আপনি তাকে আমার চাদরের চেয়ে ভালো চাদর দান করেছেন। অথচ আমি তার আগে 


মুসলমান হয়েছি এবং আমি আপনার চাচাতো বোন তাছাড়া আমি এসেছি, আপনি -_ 


ডেকে পাঠিয়েছেন, তাই । আর সে নিজেই চলে এসেছে। জবাবে ‘উমার (রা) বললেন : 
আমি তোমাকে ভালো চাদরটি দিতাম; কিন্তু সে এসে পড়ায় তাকে প্রাধান্য দিতে 
হয়েছে। কারণ বংশগত দিক দিয়ে সে রাসূলুল্লাহর (সা) অধিকতর নিকটবর্তী ৷" 
হযরত শিফাও ছিলেন হযরত ‘উমারের (রা) গুণমুগ্ধা । সময় ও সুযোগ পেলেই ‘উমারের 
(রা) আদর্শ মানুষের সামনে তুলে ধরতেন। যেমন, একদিন তিনি কয়েকজন যুবককে 
ভীর সামনে দিয়ে অত্যন্ত ধীরগতিতে চাপাস্বরে কথা বলতে বলতে যেতে দেখে প্রশ্ন 
করলেন এদের অবস্থা এমন হয়েছে কেন? লোকেরা বললো : এরা ‘আবিদ- আল্লাহর 
ইবাদাতে মশগুল ব্যক্তিবর্গ । হযরত শিফা (রা) একটু রাগত স্বরে বললেন :* 


alls 2 TE ESO REY tt গা sls cf ~~ 31 os - alo us 
> dl 


‘আল্লাহর কসম! ‘উমার যখন কথা বলতেন, উচ্চস্বরে বলতেন, যখন হাটতেন, 
দ্রুতগতিতে হাঁটতেন, যখন কাউকে মারতেন, ঘতাভাবালা হত৷ সলাত কয! 
তিনিই সত্যিকারের ‘আবিদ ৷” 

হযরত ‘উমার (রা) হযরত শিফার (রা) সাথে সাক্ষাৎ করার জন্য মাঝে মাঝে তীর 
বাড়ীতে যেতেন, তীর খৌজ-খবর নিতেন। স্বামী-সন্তানদের কুশল জিজ্ঞেস করতেন এবং 
বিভিন্ন বিষয়ে তীদেরকে পরামর্শ ও দিকনির্দেশনা দিতেন। শিফা (রা) বলেন : একদিন 
‘উমার (রা) আমার গৃহে এসে দু’জন পুরুষ লোককে ঘুমিয়ে থাকতে দেখেন । উল্লেখ্য 
যে, লোক দু’জন হলেন তার স্বামী ও ছেলে সুলায়মান । ‘উমার প্রশ্ন করলেন : এদের 
ব্যাপারটি কি? এরা কি সকালে আমাদের সাথে জামা‘আতে নামায পড়েনি? বললাম : হে 
আমীরুল মু'মিনীন! তারা জামা'আতে নামায পড়েছে। সারা রাত নামায পড়ে সকালে 
ফজরের নামায জামা'আতে আদায় করে ঘুমিয়েছে। উল্লেখ্য যে, তখন ছিল রমাদান 
ফজরের নামায জামা*আতে আদায় করা আমার অধিক প্রিয় ৷” 

তিনি কিছু ঝাড়ফুক ও লিখতে জানতেন । জাহিলী যুগে এ দু'টি বিষয় অত্যন্ত সম্মানের 
দৃষ্টিতে দেখা হতো। একবার তিনি রাসূলুল্লাহর (সা) নিকট আসেন এবং বিনয়ের সাথে 
বলেন, জাহিলী জীবনে আমি কিছু ঝাড়ফুঁক জানতাম । আপনি অনুমতি দিলে শোনাতে _ 
পারি। OU) Se CNS 2 OT OT তুমি 


৯. আল-ইসতী‘আব-৪/৩৫৮; উসুদুল গাবা-৫/৪৯৭; সাহাবিয়াত, পৃ. ২৪০ 
১০. তারীখ আত-তাবারী-২/৫৭১; তাবাকাত-৩/২৯০ 
১১. কান্য আল-‘উম্মাল-৪/২৪৩; হায়াতুস সাহাবা-৩/১২৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


' আসহাবে রাসূলের জীবনকথা ২১১ 


এই মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক চালিয়ে যেতে Ut OUNCES HT 
শিখিয়ে দাও । 


অপর একটি বর্ণনায় এসেছে, রাসূল (সা) তাঁকে বলেন : 
DS pales LS Dhl Ly Lain ole 


‘তুমি নামলার মন্ত্র হাফসাকে শিখিয়ে দাও, যেমন তাকে লেখা শিখিয়েছো ৷' এ বৰ্ণনা 
দ্বারা জানা. যায়, তিনি হযরত হাফসাকে (রা) লেখা শিখিয়েছিলেন।”* উল্লেখ্য যে, 
আধুনিককালের চিকিৎসাবিদদের মতে “নামলা” এক্‌জিমা ধরনের এক প্রকার 
চর্মরোগ ।”* রাসূলুল্লাহর (সা) ্যছ পেয়ে তিনি পরমই যর" রহিলাদেরকে 
শেখাতেন ।** 

হযরত শিফা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে He ECE EEE 
হাদীছ বর্ণনা করেছেন। তীর থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে তীর পুত্র 
সুলায়মান, পৌত্র আবূ সালামা আবূ বকর ও ‘উছমান এবং আবূ ইসহাক ও উম্মুল 
মু'মিনীন হযরত হাফসা (রা) বিশেষ উল্লেখযোগ্য ।** তার বর্ণিত হাদীছের সংখ্যা-১২ 
(বারো) ৷”* 

তার দুই সন্তানের কথা জানা যায়- পুত্র সুলায়মান এবং এক কন্যা- যিনি শুরাহবীল ইবন 
হাসানার (রা) স্ত্রী ছিলেন। সুলায়মান ছিলেন একজন জ্ঞানী ধর্মপরায়ণ সজ্জন ব্যক্তি । 
মুসলিম মনীষীদের মধ্যে তিনি এক বিশেষ মর্যাদার অধিকারী ।** 


হযরত শিফার (রা) মৃত্যুসন জানা যায় না। তবে অনেকে হযরত 'উমারের (রা) 
খিলাফতকালে হিজরী ২০ সনের কাছাকাছি কোন এক সময়ের কথা বলেছেন” 
হযরত শিফার বর্ণিত একটি অন্যতম হাদীছ হলো :** 


AL ola : JU Jel Sal oe Sw pls Slo dl slo dd Ol 
AE C3 He ff 025 
‘রাসূলুল্লাহকে (সা) সর্বোত্তম ‘আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলো । তিনি বললেন : 


১২. আল-ইসাবা-৪/৩৩৩ 

১৩. আলাম আন-নিসা’-২/২০১ 

১৪. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌, পৃ. ১৬০ 

১৫. তাহ্‌্যীবুত তাহযীব-১২/৪২৮; আল-ইসতী‘আব-৪/৩৩৩ 
১৬. আল-ইসাবা-৪/৩৩৩ 

১৭. তাবাকাত-৮/২৬৮ 

১৮. আলাম আন-নিসা’-২/১৬৩ 

১৯. উসুদুল গাবা-৫/৪৮৭; আল-ইসাবা-৪/৩৩৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২১২ আসহাবে রাসূলের জীবনকথা 
আল্লাহর উপর ঈমান, আল্লাহর পথে জিহাদ এবং ডক মাক বাস তং 


গৃহীত হজ্জ ৷’ 

_ তাবারানী ও বায়হাকী হযরত শিফার (রা) একটি চমকপ্রদ হাদীছ বর্ণনা করেছেন। শিফা 
(রা) বলেন : আমি একদিন রাসূলুল্লাহর (সা) নিকট গেলাম এবং কিছু সাদাকার 
আবেদন জানালাম । তিনি অক্ষমতা প্রকাশ করে চললেন, আর আমিও চাপাচাপি করতে 
লাগলাম । এর মধ্যে নামাযের সময় হয়ে গেল। আমি বেরিয়ে আমার মেয়ের ঘরে 
গেলাম । মেয়ের স্বামী ছিল শুরাহবীল ইবন হাসানা। আমি এ সময় শুরাহবীলকে ঘরে 
দেখে বললাম : নামায শুরু হতে চলেছে, আর তুমি এখন ঘরে? আমি তাকে তিরস্কার 
করতে লাগলাম । সে বললো : খালা! আমাকে তিরস্কার করবেন না । আমার একখানা 
মাত্র কাপড়, তাও রাসূল (সা) ধার নিয়েছেন । আমি বললাম : আমি যাকে তিরস্কার 
করছি তার এই অবস্থা, অথচ ডান কং জমিদার: আমার 
NEE যয কাছ 


২০. কান্য আল-‘উম্মাল-৪/8১; হায়াতুস সাহাবা-১/৩২৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


হামনা বিন্ত জাহাশ (রা) 


হযরত হামনা (রা) হযরত রাসূলে কারীমের (সা) নিকটাত্মীয়া। রাসুলুল্লাহর (সা) 
মুহতারামা ফুফু উমাইমা বিনৃত আবদিল মুত্তালিবের কন্যা । তিনি একদিকে যেমন 
রাসূলুল্লাহর (সা) ফুফাতো বোন, অন্যদিকে শালীও। উম্মুল মু'মিনীন হযরত যায়নাব 
বিনৃত জাহাশের সহোদরা ৷” মদীনায় প্রেরিত রাসূলুল্লাহর (সা) প্রথম দূত ওদা'ঈ 
(ইসলাম প্রচারক) প্রখ্যাত সাহাবী হযরত মু্স'আব ইবন 'উমাইর (রা) তার প্রথম 
স্বামী ৷" 

হযরত হামনার (রা) স্বামী মুস‘আব ইবন ‘উমাইর (রা) ছিলেন মক্কার বিত্তবান পরিবারের 
এক সুদর্শন যুবক । তার মা খুনাস বিন্ত মালিকের ছিল প্রচুর সম্পদ । শৈশব থেকে তিনি 
প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠেন। মা তাকে সবসময় দামী দামী পোশাক-পরিচ্ছদে সাজিয়ে 
noite ia পরবর্তীকালে রাসূল (সা) মুস‘আবের স্মৃতিচারণ করতে গিয়ে 


EAA > 53, Ld ous ol i alu” 


‘আমি মুস‘আবের চেয়ে চমৎকার জুলফী, অধিকতর কোমল চাদরের অধিকারী এবং 
বেশী বিলাসী মক্কায় আর কাউকে দেখিনি ৷’ 
এই যুবক যখন শুনলেন রাসূল (সা) আল-আরকাম ইবন আবিল আরকামের গৃহে 
অবস্থান করে গোপনে মানুষকে ইসলামের দা‘ওয়াত দিচ্ছেন তখন একদিন সেখানে 
হাজির হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। সেখান থেকে তিনি হলেন মাদরাসায়ে নববীর 
ছাত্র । নবীর (সা) প্রত্যক্ষ তত্বাবধানে লাভ করেন শিক্ষা ও প্রশিক্ষণ । খুব অল্প সময়ের 
মধ্যে স্বীয় শিক্ষকের এমন আস্থা অর্জন করেন যে, তিনি তাকে দূত ও দা'ঈ হিসেবে 
মদীনায় পাঠান । এভাবে তিনি হলেন ইসলামের ইতিহাসের প্রথম দৃত ও দা‘ঈ ৷* 

মন্ধায় ইসলামের প্রথম পর্বে যে সকল মহিলা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর (সা) 
সুহবত বা সাহচর্য লাভের গৌরব অর্জন করেন হামনা তাদের একজন ৷ হামনার গোটা 
পরিবারই ছিল মুসলমান । মক্কায় তাদের উপর কুরায়শদের অত্যাচার মাত্রাছাড়া রূপ 
হলেন : ‘আবদুল্লাহ ইবন জাহাশ, তার ভাই আবু আহমাদ, ‘উকাশা ইবন মিহসান, শুজা, 
‘উকবা, ওয়াহাবের দুই পুত্র, আরবাদ এবং নারীরা হলেন : যয়নাব বিন্ত জাহাশ, উম্মু 


5. আনসাবুল আশরাফ-১/২৩১; নিসাউন মুবাশ্শারাত বিল জান্নাহ-১/২৪৩ | 
২. জামহারাতু আনসাব আল-‘আরাব-১/১৯১; তাবাকাত-৮/২৪১; আল-ইসতী‘আব-৪/২৬২ 
৩. নিসা’ মিন আসর আন-নুবুওয়াহ্‌, পৃ. ৫০ চু 


http://islamiboi.wordpress.com 


Contents 


২১৪ আসহাবে রাসূলের জীবনকথা 


হাবীব বিন্ত জাহাশ, জুযামা বিন জানদাল, উম্মু কায়স বিন্ত মিহসান, উম্মু হাবীব 
বিনত ছুমামা, উমাইয়া বিনত রুকাইস, সাখবারা বিনত তা'মীম ও হামনা বিনৃত জাহাশ 
(রা) 

' মদীনায় আসার পর হযরত হামনা (রা) অন্য ঈমানদার মহিলাদের মত আল্লাহ ও তার 
রাসূলের (সা) সন্তুষ্টি অর্জনের জন্য আত্মনিয়োগ করেন। নবী (সা) ও স্বামীর নিকট 
থেকে ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে আরো শিক্ষিত করে তোলেন নিজের 
নৈতিক মান আরো উন্নত করেন। ফলে মদীনার সমাজে তারা একটি সম্মানজনক 
মর্যাদার আসন লাভ করেন। এখানে তাদের কন্যা সন্তান যয়নাব বিন্ত মুস‘আব 
জন্মগ্রহণ করে ৷“ 

হযরত রাসূলে কারীমের (সা) মাদানী জীবনে যখন প্রতিপক্ষের সাথে যুদ্ধ-বিগ্রহ ও দ্বন্দ্ব 
সংঘাত আরম্ভ হয় তখন হামনার (রা) ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসিত ও আদর্শমানের । 
উহুদ যুদ্ধে হামনা (রা) আরো কিছু মুসলিম মহিলাদের সঙ্গে মুজাহিদদের সাথে যোগ 
'দেন। সেদিন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ যুদ্ধের একজন সৈনিক, 
প্রত্যক্ষদর্শী হযরত কাব ইবন মালিক (রা) বলেন : ‘আমি উহুদের যুদ্ধের দিন উম্মু 
সুলাইম বিন্ত মিলহান ও উম্মুল মু'মিনীন ‘আয়িশাকে (রা) নিজ নিজ পিঠে পানির মশক 
ঝুলিয়ে বহন করতে দেখেছি। হামনা বিন্ত জাহাশকে দেখেছি তৃষ্ণার্তদের পানি পান 
করাতে এবং আহতদের সেবা করতে । আর উন্মু আয়মানকে দেখেছি আহতদের পানি 
পান করাতে ।'* 

উহুদ যুদ্ধে মু্স'আব EE EEE EE HE SE EET 
শেষে হামনা (রা) রাসূলুল্লাহর (সা) নিকট CRU হামনা! 
হিসাব কর। 

হামনা : কাকে? 

রাসূল (সা) : তোমার মামা হামযাকে । 

হামনা : 6০:৯1) 4! Lls ad ৬! , আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া ও অনুগ্রহ 
বর্ষণ করুন এবং তাকে জান্নাত দান করুন! 

নবী (সা) আবার বললেন : আরেকজনকে গণনা কর। 

হামনা : কাকে? 

নবী (সা) : তোমার স্বামী মুস‘আব ইবন ‘উমাইরকে । 

হামনা জোরে একটা চিৎকার দিয়ে বলে উঠলেন : হায় আমার দুঃখ! 

তার এ অবস্থা দেখে রাসূল (সা) মন্তব্য করেন : “নারীর হৃদয়ে স্বামীর অবস্থান এমন 
' এক স্থানে যা অন্য কারো জন্য নেই ।” এ মন্তব্য তখন করেন যখন তিনি দেখেন, হামনা 


8. সীরাতু ইবন হিশাম-১/৪৭২; দাররুস সাহাবা-৫৫৬ 
৫. তাবাকাত-৩/১১৬; আনসাবুল আশরাফ- ১/৪৩৭ 
৬. আল-ওয়াকিদী, আল-মাগাযী-১/২৪৯, ২৫০; দাররুস সাহাবা-৫৫৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২১৫ 


| তার মামা ও ভাইয়ের মৃত্যুতে অটল রয়েছেন, কিন স্বামীর মৃত্যুর কথা শুনে ভেঙ্গে 
- পড়েছেন। 
' রাসূল (সা) হামনাকে (RE: তোমার স্বামীর মৃত্যুর কথা শুনে এমন আচরণ 


করলে কেন? 


হামনা বললেন: তাঁর সন্তানদের ইয়াতীম হওয়ার কথা মনে হল এবং আমি শঙ্কিত হয়ে 
নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম ।' 

রাসূল (সা) হামনার জন্য দুআ করলেন, TT EET 
স্থলে ভালো কাউকে দান করেন । অতঃপর হামনা (রা) প্রখ্যাত সাহাবী হযরত তালহা 
ইবন ‘উবাইদুল্লাহকে (রা) বিয়ে করেন। উল্লেখ্য যে, এই তালহা হলেন, জীবদ্দশায় যে 
দশজন জান্নাতের সুসংবাদ লাভ করেছেন তাদের অন্যতম । এই তালহার ওরসে হামনা 
জন্ম দেন ছেলে মুহাম্মাদ ইবন তালহাকে । হামনার (রা) সন্তানদের প্রতি তিনি ছিলেন 
"দারুণ স্মেহশীল ৷” 

উহুদ পরবর্তী যুদ্ধসমূহে হামনা (রা) যোগদান করতে থাকেন। খায়বারেও তিনি 
রাসূলুল্লাহর (সা) সংগে যান এবং বিজয়ের পর সেখানে উৎপাদিত ফসল থেকে তিরিশ 
ওয়াসাক রাসূল (সা) তার জন্য নির্ধারণ করে দেন 


হযরত হামনার (রা) ছেলে মুহাম্মাদ ইবন তালহার জন্মের পর তিনি তাকে কোলে করে 
রাসূলুল্লাহর (সা) নিকট নিয়ে যান এবং আবেদন করেন : ইয়া রাসূলাল্লাহ! এর একটা 
নাম রেখে দিন । রাসূল (সা) তার মাথায় হাত বুলিয়ে নাম মুহাম্মাদ এবং ডাকনাম আবুল 
কাসিম রাখেন । রাশিদ ইবন হাফস আয-যুহ্রী বলেন, আমি সাহাবীদের ছেলেদের 
কেবল চারজনকে পেয়েছি যাদের প্রত্যেকের নাম মুহাম্মাদ এবং ডাকনাম আবুল কাসিম । 
id lh : ১. মুহাম্মাদ ইবন আবী বকর (রা), ২. মুহাম্মাদ ইবন ‘আলী ইবন আবী 
তালিব (রা), ৩. মুহাম্মাদ ইবন সা‘দ ইবন আবী ওয়াক্কাস (রা), 8. মুহাম্মাদ ইবন 
ত) ° 
হযরত হামনার (রা) ছেলে এই মুহাম্মাদ ইবন তালহা উত্তরকালে একজন দুনিয়ার প্রতি 
নিরাসক্ত ও সত্যনিষ্ঠ আবেদ ব্যক্তিতে পরিণত হন। অতিরিক্ত সিজদাবনত থাকার কারণে 
তীর উপাধি হয় ‘সাজ্জাদ’ ৷ হিজরী ৩৬ সনের জামাদি-উল-আওয়াল মাসে উটের যুদ্ধে 
পিতা ত গা যাহা হয কহল ত গহ (ত) তলে হয (9 যতট 
' পুত্ৰ সন্তান জন্ম দেন । তার নাম ‘ইমরান ইবন তালহা (রা) ৷” 
হযরত হামনার (রা) মহত্ব ও মর্যাদা অনেক । ভিনি হযরত নবী কারীম (সা) থেকে 


৭. বাত হৰল জা ২/৯৮; আনসাবুল আশরাফ-১/৪৩৮ 

৮. আল-ইসাবা-২/২২১; আনসাবুল আশরাফ-১/৮৮; সুনান আবী দাউদ, bl ১৫৯০ 

৯. তাবাকাত-৮/২৪১; সীরাতু ইবন হিশাম-২/৩৫২ 

১০. আল-ইসাবা-৩/৩৫৭ 

১১. তাবাকাত-৫/১৬৬; জামহারাতু আনসাব আল-‘আরাব-১/১৩৮; আমসাবুল আশরাফ- ১/৪৩৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 
২১৬ আসহাবে রাসূলের জীবনকথা | 


হাদীছ বৰ্ণনা করেছেন এবং তীর থেকে তার পুত্র ইমরান ইবন তালহা বর্ণনা করেছেন। 
তিনি ছিলেন উম্মুল মু'মিনীন হযরত যয়নাবের বোন । বর্ণিত হয়েছে, যয়নাবের (রা) 
জীবন সন্ধ্যা ঘনিয়ে এলে বোন হামনাকে (রা) বলেন : আমি আমার কাফন প্রস্তুত করে 
রেখেছি। আমার মৃত্যুর পর খলীফা ‘উমার (রা) আমার কাফন পাঠাতে পারেন। যদি 
পাঠান, তুমি যে কোন একটি সাদাকা করে দিও । যয়নাব (রা) মারা গেলেন । উমার 
(রা) পাচ প্রস্থ কাপড় পাঠালেন। সেই কাপড় দ্বারা তাকে কাফন দেওয়া হয়। আর 
যয়নাবের (রা) প্রস্তুতকৃত কাপড় হামনা সাদাকা করে দেন।** এ ঘটনা ইঙ্গিত করে যে, 
হযরত হামনা (রা) হিজরী ২০ (বিশ) সনের পরেও জীবিত ছিলেন। কারণ, উম্মুল 
মু'মিনীন হযরত যয়নাবের (রা) ইনতিকাল হয় হিজরী বিশ সনে ৷" be 
রাসুলের (সা) আনুগত্যসহকারে ইবাদাত-বন্দেগীর মাধ্যমে এক প্রশংসিত জীবন-যা 
করে তিনি পরলোকে যাত্রা করেন। 


উম্মুল MAC AEAMNCOISS TEE HEE ET TEE 
বিভিন্নভাবে জড়িয়ে পড়েছিলেন তারা হলেন আবদুল্লাহ ইবন উবায়, যায়দ ইবন 
রিফা‘আ, মিসতাহ ইবন উছাছা, হাস্সান ইবন ছাবিত ও হামনা বিনতে জাহাশ। এদের 
মধ্যে প্রথম দুইজন মুনাফিক এবং অপর তিনজন মু'মিন । মু'মিন তিনজন নিজেদের কিছু 
মানবিক দুর্বলতা ও ভ্রান্তিবশতঃ এই ফিতনায় জড়িয়ে পড়েছিলেন” 
হযরত আয়িশার (রা) পবিত্রতা ঘোষণা করে আল কুরআনের আয়াত নাযিল হওয়ার পর 
রাসূল (সা) এঁদের সকলকে মিথ্যা কলঙ্ক আরোপের নির্ধারিত শাস্তি প্রদান করেন।** 
হযরত হামনার (রা) এমন কর্মে জড়িত হওয়ার কারণ সম্পর্কে হযরত ‘আয়িশা (রা) 
বলেন, যেহেতু আমার সতীনদের মধ্যে একমাত্র তার বোন যয়নাব ছাড়া আর কেউ 
Ne Ea তাই তিনি তীর বোনের কল্যাণের উদ্দেশ্যে 
আমার প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হন এবং ফিতনায় জড়িয়ে পড়েন।'' 


১২. আনসাবুল আশরাফ-১/৪৩৫; আল-ইসাবা-৪/৩০৮ 

১৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৫৪ 

১৪. তাফহীমুল কুরআন, খণ্ড ৩, সূরা আন-নুর, পৃ. ১৩৮; হায়াতুস সাহাবা- Slee 

১৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৪/১৬০; আনসাবুল আশরাফ-১/৩৪৩; হায়াতুস সাহাবা-১/৫৯০ 
১৬. EE ARNG ২/৩০০ | 


http://islamiboi.wordpress.com 


Contents 


খান্‌সা বিন্ত ‘আমর ইবন আশ-শারীদ (রা) 


হযরত খানসার আসল নাম 'তুমাদির' । চপল, চালাক-চোস্ত স্বভাব ও মন কাড়া চেহারার 
জন্যে খান্‌সা নামে ডাকা হতো । খান্সা অর্থ বন্যগাভী ও হরিণী। শেষ পর্যন্ত আসল 
নামটি বিস্মৃতির অতলে হারিয়ে যায় এবং খানসা নামেই ইতিহাসে প্রসিদ্ধি অর্জন করেন৷? 
পিতার নাম ‘আমর ইবন শারীদ। তিনি ছিলেন কায়স গোত্রের সুলায়ম খান্দানের সন্তান ।২ 
বানু সুলায়ম হিজায ও নাজদের উত্তরে বসবাস করতো ।৩ 

দুরায়দ ইবন আস-সিম্মাহ্‌ ছিলেন প্রাচীন আরবের একজন বিখ্যাত নেতা । খানসার 
বিয়ের বয়স হওয়ার পর দুরায়দ একদিন দেখলেন, অতি যত্ন সহকারে খানসা তীর একটি 
উটের গায়ে ওষুধ লাগালেন, তারপর নিজে পরিচ্ছন্ন হলেন । এতে দুরায়দ মুগ্ধ হলেন এবং 
তার নিকট বিয়ের প্রস্তাব পাঠালেন । খানসা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে :8 


i 8 5 LUN AF ES SF HSS Gl 
তুমি কি দেখতে চাও যে, ELS LEN ALLS BELLE La 
' তারা তীরের উপরিভাগ এবং বানু জুশামের পরিত্যক্ত বৃদ্ধ?’ 


দুরায়দ প্রত্যাখ্যাত হয়ে একটি কবিতা আবৃত্তি করেন, lll ahold 
সংকলিত হৃায়ছে। তর দুই গছক নিম্নরূপ :৫ 


সী ps 6b 159 + se 148 7505 12> 
dl bs fs UL + Se AFL SB lst 


‘হে আমার সাথী-বন্ধুগণ, তোমরা তুমাদিরকে স্বাগতম জানাও এবং আমার জন্য অপেক্ষা 
কর । কারণ, তোমাদের অবস্থানই আমার সম্বল ৷ খুনাস (হরিণী) কি তোমাদের হৃদয়কে 
প্রেমে পাগল করে তুলেছে এবং তার ভালোবাসায় তোমরা অসুস্থ হয়ে পড়েছে?’ 
দুরায়দের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর খানসা বিয়ে করেন স্বগোত্রীয় যুবক রাওয়াহা ইবন 
‘আবদিল ‘উষ্যাকে । তার গুঁরসে পুত্র আবূ শাজারা ‘আবদুল্লাহর জন্ম হয়। কিছুদিন পর 
রাওয়াহা মারা গেলে তিনি মিরদাস ইবন আবী ‘আমরকে বিয়ে করেন। এই দ্বিতীয় স্বামীর 
ঘরে জন্মগ্রহণ করে দুই পুত্র- ইয়াযীদ ও মু‘আবিয়া এবং এক কন্যা ‘উমরা ।৬ 


সাহাবিয়াত- পৃ. ১৮১ 

উসুদুল গাবা-৫/৪৪১; আল-ইসাবা-৪/২৮৭ 

ডঃ উমার ফাররূখ : তারিখ আল-আদাব-১/৩১৭ 

ইবন কুতায়বা : আশ-শি‘রু ওয়াশ শু'আরাউ-পৃ. ১৬০ 

আল-ইসাবা-৪/২৮৭ 

আস-সুয়ূতী : দুররুল মানছুর, পৃ. ১১০; আশ-শি'রু ওয়াশ শু‘আরাউ, পৃ. ১৬০ 
২৮ 


Ra a 


http://islamiboi.wordpress.com 


Contents 


. ২১৮ আসহাবে রাসূলের জীবনকথা 


মক্কায় যখন রিসালাত-সূর্যের উদয় হয় এবং তার কিরণে সারা বিশ্ব আলোকিত হয়ে ওঠে 
তখন খানসার (রা) দুই চোখ বিশ্বাসের দীপ্তিতে ঝলমল করে ওঠে। তিনি নিজ গোত্রের 
কিছু লোকের সাথে মদীনায় রাসূলুল্লাহর (সা) দরবারে ছুটে যান এবং ইসলামের ঘোষণা 
দান করেন। এ সাক্ষাতে তিনি রাসূলুল্লাহকে (সা) স্বরচিত কবিতা পাঠ করে শোনান । 
রাসূল (সা) দীর্ঘক্ষণ ধৈর্যসহকারে তার আবৃত্তি শোনেন এবং তার ভাষার শুদ্ধতা ও 
শিল্পর্নপ দেখে বিস্ময় প্রকাশ করে আরো শোনার আগ্রহ প্রকাশ করেন।? 

খানসা (রা) কবি ছিলেন। তবে তিনি কাব্য জীবনের প্রথম পর্বে মাঝে মধ্যে দুই-চারটি 

বয়েত (শ্লোক) রচনা করতেন । আরবের বিখ্যাত আসাদ গোত্রের সাথে তার গোত্রের যে 
KEE NN EEE OREN ETI SS OE 
আবু ছাওর আল-আসাদী নামের এক ব্যক্তির নিক্ষিপ্ত নিযায় মারাত্মকভাবে আহত হন। 
করেন। কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হয়। ক্ষত খুব মারাত্মক ছিল। প্রিয় বোনকে দুঃখের 
সাগরে ভাসিয়ে তিনি একদিন ইহলোক ত্যাগ করেন ।৮ 
খানসা (রা) তীর পরলোকগত দুইটি ভাইকে গভীরভাবে ভালোবাসতেন । বিশেষত 
সাখরের জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, বীরত্ব, দানশীলতা, সুদর্শন চেহারা ইত্যাদি কারণে তার স্থান 
ছিল খানসার (রা) অন্তরের অতি গভীরে । একারণে তার মৃত্যুতে তিনি সীমাহীন দুঃখ 
পান। আর সেদিন থেকেই তিনি সাখরের স্মরণে অতুলনীয় সব মরসিয়া (শোকগীথা) 
রচনা করতে থাকেন ।৯ ইবন কুতায়বা বলেন :১ 

oh She SSS UG A 

‘সাখরের শোকে কীদতে কাদতে তিনি অন্ধ হয়ে যান! 
. সাখরকে এত গভীরভাবে ভালোবাসার একটি কারণ ছিল । খানসা (রা) বিয়ে করেছিলেন 
এক অমিতব্যয়ী ভদ্র যুবককে । তিনি তীর সকল অর্থ-সম্পদ বাজে কাজে উড়িয়ে দিয়ে 
নিঃস্ব হয়ে যান। খানসা গেলেন ভাই সাখরের নিকট স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে । 
কিন্তু সাখর তীর সম্পদের অর্ধেক বোনের হাতে তুলে দিলেন। তিনি তা নিয়ে স্বামীর ঘরে 
ফিরে গেলেন । উড়নচণ্ডি স্বামী অল্প দিনের মধ্যে তাও শেষ করে ফতুর হয়ে যায়। খানসা 
(রা) আবার গেলেন সাখরের নিকট । এবারও সাখর তার সম্পদ সমান দুই ভাগ করে 
ভালো ভাগটি বোনকে দিয়ে দেন।১১ এভাবে সাখর তীর সৎ বোনের অন্তরের গভীরে এক 
স্থায়ী আসন গড়ে তোলেন। 
সাখরের স্মরণে রচিত মরসিয়ায় হযরত খানসা (রা) এমন সব অন্তর গলানো শব্দে নিজের 
তীব্র ব্যথা-বেদনার প্রকাশ ঘটিয়েছেন যা শুনে বা পাঠ করে মানুষ অস্থির না হয়ে পারে 


৭. উসুদুল গাবা-৫/৪৪8১; আল-ইসাবা-৪/৫৫০ 

৮. আল-ইসতী‘আব (আল-ইসাবার পার্শ্বটীকা)-৪/২৯৬ 
৯. উসুদুল গাবা - ৫/88১ 

১০. আশ-শি‘রু ওয়াশ শু‘আরাউ- ১৬১ 

১১. ডঃ উমার ফাররূখ- ১/৩১৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২১৯ 


যে কেহ গে করের ঢের থেকে অল গড়য়ে গড়ে। তাতে বিবৃত জরে।-অনুহৃতি 
সম্পর্কে প্রফেসর আর, এ, নিকলসন বলেছেন :১২ 

‘It 1s impossible to translate the poignant and vivid emotion, the ener- 
gy of passion and noble simplicity of style which 
distinguish the poetry of Khansa.'. | 

ASL AL ba a Od যাতে তার শিল্পরূপ, অলঙ্করণ 
ও স্টাইল প্রত্যক্ষ করা যায় । 


SHI LAA USS I + 253) B52 cial 
Sard SALOUSSE Nl + Jal GAN OUSS YI 
Elen # JG Labs sl hb 
baad 5 LIL + ME2b 5 SL 
Cos of IN ISS S22 টা 4 dl S22 al SY 
ES oS 2b tb + Leaf Sal 3535 ol 


' ‘হে আমার দুই চোখ, উদার হও, কার্পণ্য করোনা । তোমরা কি দানশীল সাখরের জন্য ' 
কাদবে না? তোমরা কি কীদবে না তার মত একজন সাহসী ও সুন্দর পুরুষের জন্য? 
তোমরা কি কাদবে না তার মত একজন যুব-নেতার জন্য? ; 
তার অসির হাতল অতি দীর্ঘ,১৩ ছাইয়ের স্তূপ বিশালকায়।১৪ সে তার গোত্রের নেতৃত নেতৃত্‌ 
তখনই দিয়েছে যখন সে ছিল অল্প বয়সী । 

যখন তার গোত্র কোন সম্মান ও গৌরবময় কর্মের দিকে হাত বাড়িয়েছে, সেও দ্রুত 
ঝাপিয়ে পড়েছে। সুতরাং সে সম্মান ও সৌভাগ্য নিয়েই চলে গেছে। 

তুমি দেখতে পাবে যে, সম্মান ও মর্যাদা তার বাড়ীর পথ বলে দিচ্ছে। সর্বোত্তম মর্যাদাও 
তার প্রশংসা করা উচিত বলে মনে করে। 

যদি সন্মান ও আভিজাত্যের আলোচনা করা হয় তাহলে তুমি তাকে মর্যাদার চাদর গায়ে 
জড়ানো অবস্থায় দেখতে পাবে’ 

প্রাচীন আরবের নারীদের অভ্যাস ও প্রথা অনুযায়ী খানসা (রা) তীর ভাইয়ের কবরের 
পাশে সকাল-সন্ধ্যায় গিয়ে বসতেন, তাকে স্বরণ করে মাতম করতেন এবং স্বরচিত 
মরসিয়া পাঠ করতেন। সেই সব মরসিয়ার কিছু অংশ নিম্নরূপ :১৫ 


2২. A Literary History of the Arabs- P. 126 

১৩. ‘অসির হাতল দীর্ঘ হওয়ার অর্থ সে ছিল দীর্ঘাকৃতির । 

১৪, সে ছিল খুবই অতিথি সেবক । আর সে কারণে ভার গৃহে ছাইয়ের বিশাল ভূপ হয়ে গেছে। 
১৫. সাহাবিয়াত-১৮৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২২০ আসহাবে রাসূলের জীবনকথা 
nd o338 SS B55 bi Do | tsb so 
A EI A by se + Js> ASU 55S Ny; 


‘প্রতিদিনের সূর্যোদয় আমাকে সাখরের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। আর আমি তাকে স্মরণ 
করি প্রতিটি সূর্যাস্তের সময় । যদি আমার চার পাশে নিজ নিজ মৃতদের জন্য প্রচুর 
বিলাপকারী না থাকতো, আমি আত্মহত্যা করতাম ।'*৬ 


z es Dt , a 0- - fl £7 Te 

Maso bu) ssl + i E22 oO! ০৮ )। 

' ” LS =. 8 EE - es NS + Lee 8 rr 
Hoy FT| Sxl mw > ASy + | DD ns sd 58 SS 


i od ডে Ba or a Sh SE ME 
asad PLEIN pda2 15 od + > Es) Pb Sy dS 
্‌ St - a Att 2 0% 
Asal AE] JS, cf + U3 5 SH pe 1! 


‘ওহে সাখর, যদি তুমি আমার দুই চোখকে কীদিয়ে থাক, তাতে কি হয়েছে। তুমি তো 
একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাকে হাসিয়েছো। 

আমি তোমার জন্য কেঁদেছি একদল উচ্চকণ্ঠে বিলাপকারিণীদের মধ্যে । অথচ যারা 
উচ্চকণ্ঠে বিলাপ করে তাদের চেয়ে উচ্চকণ্ঠে বিলাপ করার আমিই উপযুক্ত। 
তোমার জীবনকালে তোমার দ্বারা আমি বহু বিপদ-আপদ দূর করেছি। এখন এই বড় 
বিপদ কে দূর করবে? 

যখন কোন নিহত ব্যক্তির জন্য বিলাপ করা খারাপ কাজ, তখন তোমার জন্য কান্নাকে 
আমি একটি খুবই ভালো কাজ বলে মনে করি!’ 

সাখরের মান ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন :*' 


el 2 $s + 48g SU | 
‘বড় বড় নেতৃস্থানীয় মানুষ সাখরের অনুসরণ করে থাকে। সাখর এমন একটি পাহাড় 
সদৃশ যার শীর্ষদেশে আগুন জ্বলছে ৷' 
অর্থাৎ আরবের মানুষ যেমন পর্বত শীর্ষের প্রজ্জবলিত আগুনের আলোতে পথ খুঁজে পায়, 
তেমনিভাবে সাখরের অনুসরণেও পথ পায় । 
সাখরের স্মরণে তিনি নিম্নের শোকগীথাটিও রচনা করেন :১৮ 


১৬. প্রাগুক্ত 
১৭. আশ্্‌-শি‘রু ওয়াশ-শু'আরাউ-১৬২ 
১৮. আল-‘ইকদুল ফারীদ-৩/২৬৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২২১ 
Wis wl ast 5 + Ww LN AL Yi 
Te UN ME PEO 
Gb GS JL + OEE 
Ww Gb Use CB + ib5 le oie S08) 
UW UGA LB + BE ge 5 Jo 


ওহে আমার চোখের কি হয়েছে, ওহে তার কী হয়েছে? সে তার জামা অশ্রু দিয়ে ভিজিয়ে 
দিয়েছে। আস-শারীদের বংশধর সাখরের মৃত্যুর পরে যমীন কি তার ভারমুক্ত হয়েছে? 
(আরবরা বলে থাকে, একজন দুঃসাহসী অশ্বারোহী যমীনের জন্য ভীষণ ভারী । তার মৃত্যু 
অথবা হত্যায় যমীন সেই ভার থেকে মুক্ত হয়) অতঃপর আমি একজন ধ্বংস হয়ে যাওয়া 
₹ ব্যক্তির প্রতি সমবেদনা প্রকাশের জন্য শপথ করে বসেছি। আর কান্নারত অবস্থায় প্রশ্ন 
করছি- তার কী হয়েছে? 
সে নিজেই সকল দুঃখ-কষ্ট বহন করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমার নিজের জন্য 
ভালো কষ্টগুলো অধিক উপযোগী । 
আমি নিজেকে: একটি পথ ও: পস্থায় বহন করবো- হয়তো তা হৰে তার বিপক্ষে 
অথবা পক্ষে । 
একবার খানসাকে বলা হলো : আপনার দুই ভাইয়ের কিছু গুণের কথা বলুন তো। 
বললেন : 
ibs dls DUS, SN ml GUESS ESL OU LE dfs BS bl 
Jews BWI 

‘আল্লাহর কসম, সাখর ছিল অতীত সময়ের একটি ঢাল এবং পীচহাতী নেযার বিষাক্ত 
লাল ফলা । আর আল্লাহর কসম, মু‘আবিয়া যেমন বক্তা, তেমনি করিৎকর্মাও। 
আবার তাকে প্রশ্ব করা হলো : টাৰ সক বলা যতেক 
অধিকারী? বললেন : 

slog! Eye UE. Ll El 5 50 Li 
‘সাখর হচ্ছে শীতকালের উষ্ণতা, আর মু‘আবিয়া হচ্ছে বাতাসের শীতলতা !' 
আবার প্রশ্ন করা হলো : কার ব্যথা বেশী তীব্র? বললেন : 

ALE ELS Ds Uj call abd Ge Ul 
‘আর সাখর, সে তো হৃদপিণ্ডের কম্পন । আর মু'আবিয়া হচ্ছে শরীরের জবর ৷” 
তারপর তিনি নিম্নের পংক্তি দুইটি আবৃত্তি করেন : 


http://islamiboi.wordpress.com 


Contents 


২২২ আসহাবে রাসূলের জীবনকথা 


£ - ££ Fr) l « 737" হণ z bl ললি 
531 | mpl ol: শপ b> EE {a> oll 
Zz 2 হং eB Er ্‌ি ৰ “০০ 

Js Iw ep lB Tt ix nd) SSO 2 oly 


‘তারা দুইজন হলো দুঃসাহসী রক্তলাল পাঞ্জাওয়ালা সিংহ, রুক্্ম মেজাজ ক্রুদ্ধ কালচক্রের 
মধ্যে দুইটি সাগর, সভা-সমাবেশে দুইটি চন্দ্র, সন্মান ও মর্যাদায় অত্যুচ্চ, পাহাড়ের মত 
নেতা ও স্বাধীন ।'১৯ 
এখানে উদ্ধৃত এ জাতীয় মমস্পর্শী মরসিয়া রচনা ও মন্তব্যের বদৌলতে হযরত খানসা 
(রা) ইসলাম-পূর্ব গোটা আরবে একজন অপ্রতিদ্বন্থী মরসিয়া রচয়িতা হিসেবে বিখ্যাত 
হয়েযান। 
রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর হযরত খানসা (রা) মাঝে-মধ্যে উম্মুল মু'মিনীন 
হযরত ‘আয়িশার (রা) সাথে দেখা-সাক্ষাৎ করতে যেতেন । তিনি তৎকালীন আরবের প্রথা 
অনুযায়ী শোকের প্রতীক হিসেবে মাথায় একটা কালো কাপড় বেধে রাখতেন। একবার 
হযরত ‘আয়িশা (রা) তাকে বললেন, এভাবে শোকের প্রতীক ধারণ করা ইসলামে 
নিষেধ । রাসূলুল্লাহর (সা) ওফাতের পরে আমিও এ ধরনের কোন শোকের প্রতীক ধারণ 
করিনি । খানসা (রা) বললেন, নিষেধ- একথা আমার জানা ছিলনা । তবে আমার 
এ প্রতীক ধারণ করার একটা বিশেষ কারণ আছে । ‘আয়িশা (রা) কারণটি 
জানতে চাইলেন। 

খানসা (রা) বললেন : আমার পিতা যার সাথে আমার বিয়ে দিয়েছিলেন, সে ছিল তার 
গোত্রের এক নেতা । তবে ভীষণ উড়নচণ্ডি মানুষ । তার ও আমার সকল অর্থ-সম্পদ জুয়া 
খেলে উড়িয়ে দেয় । আমরা যখন একেবারে সহায় সম্বলহীন হয়ে পড়লাম তখন আমার 
ভাই সাখর তার সব অর্থ-সম্পদ সমান দুই ভাগ করে ভালো ভাগটি আমাকে দেয় । 
আমার স্বামী কিছুদিনের মধ্যে তাও উড়িয়ে ফেলে। সাখর আমার দুরবস্থা দেখে দুঃখ 
প্রকাশ করে এবং আবার তার সকল সম্পদ সমান দুই ভাগ করে ভালো ভাগটি আমাকে 
বেছে নিতে বলে । তার দ্ত্রী তখন বলে ওঠে, এর আগে একবার খানসাকে তোমার 
সম্পদের অর্ধেক দিয়েছো- তাও ভালো ভাগটি, এখনও আবার ভালো ভাগটি বেছে নিতে 
বলছো। তা এভাবে আর কতকাল চলবে? তার স্বামীর অবস্থা তো সেই পূর্বের মতই 
আছে। সে জুয়া খেলেই সব শেষ করে ফেলবে । সাখর তখন স্ত্রীকে নিমের বয়েত দুইটি 
আবৃত্তি করে শোনায় :২০ 


WIE AS 5 lox 2) T+ BS GAY dls 


+০০৭ cs a +"{"- 5" £ 0 
also pi 03 la2 ELE b> eB Sa os 


১৯. প্রাগুক্ত-৩/২৬৭ 
২০. প্রাগুক্ত; আল-ইসাবা-৪/২৯৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২২৩ 


‘আল্লাহর কসম, আমি তাকে আমার সম্পদের নিকৃষ্ট অংশ দিবনা। সে একজন সতী- 
সাধ্বী নারী, আমার জন্য হেয় ও লাঞ্ছনা যথেষ্ট । আমি মারা গেলে সে তার ওড়না আমার 
শোকে ফেড়ে ফেলবে এবং কেশ দিয়ে শোকের প্রতীক ফেটা বানিয়ে নিবে” 

উম্মুল মু'মিনীন, তাই আমি তার স্মরণে শোকের এই প্রতীক ধারণ করেছি ।২২ 

দ্বিতীয় খলীফা হযরত ‘উমারের খিলাফতকালের কোন এক সময় খানসা (রা) গেলেন 
খলীফার দরবারে । তখন তার বয়স পঞ্চাশ বছর এবং তখনও তিনি মৃত ভাইদের জন্য 
শোক প্রকাশ করে চলেছেন। তার দুই চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে গণ্ডদেশে দাগ 
পড়ে যায়। খলীফা প্রশ্ন করেন : খানসা, তোমার মুখে এ কিসের দাগ? তিনি বলেন : এ 
আমার দুই ভাইয়ের জন্য দীর্ঘদিন কান্নার দাগ । খলীফা বললেন : তাদের জন্য এত শোক 
Sh El Mk LL LLL LAL £২২ 


ul oo UE bs OF AE OA 00 SEH Les S53 Gl YS 


sr 6s Ug 
‘তাদের জন্য আমার শোক করার এটাই বড় কারণ। পূর্বে তাদের রক্তের বদলার জন্য 
' কীদতাম, আর এখন কীদি তাদের জাহানরামের আগুনের জন্য ৷ 
ইবন কুতায়বার বর্ণনা মতে খানসা (রা) বলেন : :২৩ 

Il Gs ool sl UB Jal bs al Sl Eas 

'আগে কাদতাম সাখরের নিহত হওয়ার জন্য। আর এখন কদি তার জাহায্নামের শান্তির 
কথা ভেবে ।' 
হযরত খানসা (রা) জাহিলী জীবন থেকে ইসলামী জীবনে উত্তরণের পর আচার ও 
সংস্কারে এবং চিন্তা ও বিশ্বাসে একজন খাটি মুসলমানে পরিণত হন। নিরন্তর জিহাদই যে 
একজন সত্যিকার মুসলমানের পবিত্র দায়িত্ব ও কর্তব্য- একথাটি তিনি অনুধাবনে সক্ষম 
হন । আর এজন্য তিনি তীর সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানী করতে কুষ্িত হননি । 
হিজরী ষোল সনে খলীফা ‘উমারের (রা) খিলাফতকালে সংঘটিত হয় এতিহাসিক 
কাদেসিয়া যুদ্ধ । এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনী অত্যন্ত সাহস ও দক্ষতার সাথে মুসলিম 
বাহিনীর মুকাবিলা করে। উভয় পক্ষের অসংখ্য সৈনিক হতাহত হয়। হযরত খানসা (রা) 
তার চার ছেলেকে সংগে করে এ যুদ্ধে যোগ দেন। চূড়ান্ত যুদ্ধের আগের রাতে তিনি 
চার ছেলেকে একত্র করে তাদের সামনে উৎসাহ ও উদ্দীপনামূলক যে ভাষণটি দান করেন 
OTRO 
ধরলাম :২৪ 


২১. আশ-শি‘রু ওয়াশ শু‘আরাউ-১৬১ 

২২. ডঃ ‘উমার ফাররূখ-১/৩১৭ 

২৩. আশ-শি'‘রু ওয়াশ শু‘আরাউ-১৬১; আল-‘ইকদূল a 

২৪. খাযানাতুল আদাব-১/৩৯৫; জামহারাতু খুঁতাবিল ‘আরাব-১/২৩১; আল-ইসাবা-৪/২৮৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২২৪ আসহাবে রাসূলের জীবনকথা 


HAG ESL bE ON SEI AM clio SAD) coal pall pol cil 
IU Cay SU Eb LS Bn Hl 4 ST US 221 U5 
lglg basal Sl 32 U gall 355 ST . ph EGS; 
dl 0 cyl A ce Fr BUN ol PAYS 235 I> 5 at 
SUS ml SL bl 5; SE al bl a] lus Ei 

Cayaiias Sliel le dy bl potid SFA JUG JL AEG BE iT 


‘আমার প্রিয় সম্তানগণ! তোমরা আনুগত্য সহকারে ইসলাম গ্রহণ করেছো এবং হিজরাত 
করেছো স্বেচ্ছায় । সেই আল্লাহর নামের কসম- যিনি ছাড়া আর কোন ইলাহ নেই । নিশ্চয় 
পিতার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোমাদের মাতুল কুলকে লজ্জায় ফেলিনি এবং 
তোমাদের বংশ ও মান-মর্যাদায় কোন রকম কলঙ্ক লেপনও করিনি । তোমরা জান, 
কাফিরদের বিপক্ষে জিহাদে আল্লাহ তা'আলা মুসলমানদের জন্য কত বড় সাওয়াব নির্ধারণ 
করে রেখেছেন। তোমরা এ কথাটি ভালো রকম জেনে নাও যে, ক্ষণস্থায়ী পার্থিব জীবনের 
চেয়ে পরকালের অনন্ত জীবন উত্তম । মহামহিম আল্লাহ রাব্বুল ‘আলামীন বলেন : ‘হে 
ঈমানদারগণ! ধৈর্য ধারণ কর এবং মুকাবিলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় 
করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার’ (আলে ইমরান- 
২০০) আগামীকাল প্রত্যুষে তোমরা শত্রু নিধনে দূরদর্শিতার সাথে ঝাঁপিয়ে পড়বে। 
মায়ের অনুগত ছেলেরা কান লাগিয়ে মায়ের কথা শুনলো । রাত কেটে গেল । প্রত্যুষে 
তারা একসাথে আরবী কবিতার কিছু পংক্তি আওড়াতে আওড়াতে রণক্ষেত্রের দিকে 
এগিয়ে গেল ।২৫ এক পর্যায়ে তারা চূড়ান্ত রকমের বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করে 
সকলে শাহাদাত বরণ করে। শাহাদাতের খবর মা খানসা (রা) শোনার পর যে বাক্যটি 
উচ্চারণ করেন তা একটু দেখার বিষয় । তিনি উচ্চারণ করেন :২৬ 


IE CEE 2 Ee Le ele at NE 
is 52 PE EME of FD 4 152)13 LD SBS SHI AD sa 


is> ) 


২৫. SEE Ho CEO সেই সব পংক্তির অনেকগুলি তাদের গ্রস্থে সংকলন করেছেন। (জলি 
ইসতী'য়াব-৪/২৯৬; আল-ইসাবা-৪/২৮৮) 
২৬. উসুদুল গাবা-৫/৪৪২; জামহারাতু খুতাবিল ‘আরাব-১/২৩১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসুলের জীবনকথা ২২৫ 


‘সকল প্রশংসা আল্লাহর যিনি তাদেরকে শাহাদাত দান করে আমাকে সন্মানিত করেছেন। 
আর আমি আমার রবের নিকট আশা করি, তিনি আখিরাতে তার অনন্ত রহমতের 
ছায়াতলে তাদের সাথে আমাকে একত্রিত করবেন 

যে মহিলা জাহিলী যুগে এক সৎ ভাইয়ের মৃত্যুতে সারা জীবন মরসিয়া লিখে ও শোক 
প্রকাশ করে গোটা আরবে প্রসিদ্ধি অর্জন করেন, তিনিই এভাবে একসাথে চার ছেলের 
শাহাদাতের খবর শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের জন্য মাতম, 
শোকগীথা রচনা বা শোকের প্রতীক ধারণ- কোন কিছু করেছেন বলে কোন কথা জানা 
যায় না । ঈমান কী পরিমাণ মজবুত হলে এমন হওয়া যায়? 

খলীফা হযরত ‘উমার (রা) তার ছেলেদের জীবদ্দশায় প্রত্যেককে এক শো দিরহাম করে 
CEE CE at SCL RRA TE UT 
তিনি আমরণ সে ভাতা গ্রহণ করেন ।২৭ 


কবি হিসেবে হযরত খানসার (রা) স্থান 
আরবী কবিতার প্রায় সকল অঙ্গনে খানসার (রা) বিচরণ দেখা যায়। তবে মরসিয়া রচনায় 
তার জুড়ি মেলা ভার । ‘আল্লামা ইবনুল আসীর লিখেছেন :২৮ ll 
pis Fash GS; GL Sl 05 ST A pls al pal 
‘আরবী কাব্যশান্তরের পণ্ডিতরা এ ব্যাপারে একমত হয়েছেন যে, খানসার পূর্বে ও পরে ভার 
চেয়ে বড় কোন মহিলা কবির জন্ম হয়নি ৷' | 
ডাইন যুগের অন্যতম শ্রেষ্ট আরব কবি জারীর (ৃত্যু-১১০ হি)। একবার তকে থু 
করা হয়েছিল : : আরবের শ্রেষ্ঠ কবি কে? জবাবে তিনি বলেছিলেন :২৯ be 
১550135] 51 “যদি খানসা না থাকতেন তাহলে আমিই ৷" 
বাশশার বিন বুরদ ছিলেন ‘আব্বাসী যুগের একজন শ্রেষ্ঠ আরব কবি। তিনি বলেন, আমি 
যখন মহিলা কবিদের কবিতা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন তাদের প্রত্যেকের 
কবিতায় একটা না একটা ক্রটি ও দুর্বলতা প্রত্যক্ষ করি। লোকেরা প্রশ্ন করলো : খানসার 
কবিতারও কি একই অবস্থা? বললেন : তিনি তো পুরুষ কবিদেরও উপরে ৩০ 
' সকল আরব কবি উমাইয়্যা যুগের লায়লা উখাইলিয়্যাকে একমাত্র খানসা (রা) ছাড়া আরব 
মহিলা কবিদের মাথার মুকুট জ্ঞান করেছেন। আধুনিক যুগের মিসরীয় পণ্ডিত ড: উমার 
ফাররূখ হযরত খানসার কাব্য প্রতিভা ও তার কবিতার মূল্যায়ন করেছেন এভাবে :৩* 


২৭. আল-ইসাবা-৪/২৮৮; খাযানাতুল আদাব-১/৩৯৫, ডঃ উমার ফাররূখ-১/৩১৮ 
"২৮. উসুদুল গাবা-৫/8৪৪১ | 

২৯. দুররুল মানছুর-১১০ 

৩০. তাবাকাত আশ-শু'আরাউ-২৭১ 

৩১. তারীখ আল-আদাব আল-‘আরাবী-১/৩১৮ 


২৯-_ http://islamiboi.wordpress.com 


Contents 


২২৬ আসহাবে রাসূলের জীবনকথা 


Bll ced $3 US Ub Wins cab 3 mal jelys rhol Is 
[5 LU Sal Gd bas cb CE Sy LU BL Sal bss 5) 
bl Gale BES SE ly By Lol Ugly Und on Ul US 

Uhl bs 3 8 LAIN Ll os dl 5S AE AIAN SI 


“খানসা সার্বিকভাবে শ্রেষ্ঠ আরব কবি। তার কবিতা সবই খণ্ড খণ্ড। অত্যন্ত বিশুদ্ধ, 
প্রাঞ্জল, সূক্ষ্ম, শক্ত গঠন ও চমৎকার ভূমিকা সম্বলিত। তার কবিতায় গৌরব’ গাথার 
প্রাধান্য অতি সামান্য । যতটুকু আমরা দেখেছি, বিশেষত তার দুই ভাইয়ের মৃত্যুতে তিনি 
যে দুঃসহ ব্যথা পান সেজন্য মরসিয়ার প্রাধান্য অনেক বেশী । তার মরসিয়ার অর্থ স্পষ্ট, 
সূক্ম ও কোমল এবং আবেগ-অনুভূতির সঠিক মুখপত্র । তাতে অত্যধিক দুঃখ ও পরিতাপ 
এবং দুই ভাইয়ের প্রশংসায় অতিরঞ্জন থাকা সত্ত্বেও তা বেদুঈন পদ্ধতি ও স্টাইলের !' 

জাহিলী যুগে সমগ্র আরবের বিভিন্ন স্থানে মেলা প্রদর্শনী ও সভা-সমাবেশ করার রীতি 
ছিল। এর উদ্দেশ্য হতো পরস্পর মত বিনিময়, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রদর্শনী ও 
প্রতিযোগিতা । এতে নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষ অংশ গ্রহণ করতো ৷ সমগ্র 
আরববাসী দূর দূরান্ত থেকে এসব মেলায় ছুটে আসতো । এর সূচনা হতো রাবী‘“উল 
আওয়াল মাস থেকে । এ মাসের প্রথম দিন দুমাতুল জান্দালে বছরের প্রথম মেলা বসতো । 
এই মেলা শেষ করে তারা হিজরের বাজারে চলে যেত । তারপর উমানে, সেখান থেকে 
হাদারামাউতে । তারপর ইয়ামনের সান‘আর আশে-পাশে কোথাও দশ, আবার কোথাও 
বিশ দিন অবস্থান করতো । এভাবে গোটা আরব ঘোরার পর হজ্জের কাছাকাছি সময়ে 
জুলকা‘দা মাসে মক্কার কয়েক মাইল দূরে ‘উকাজেরৎ২ বাজারে বছরের সর্বশেষ মেলা 
বসতো । এ মেলাটি ছিল আরবের সবচেয়ে বড় ও গুরুত্পূর্ণ। আরবের সকল গোত্রের 
লোক, বিশেষত গোত্ৰ-নেতারা এ মেলায় অবশ্যই যোগদান করতো । কোন গোত্র-নেতা 
কোন কারণে অংশগ্রহণ করতে না পারলে প্রতিনিধি পাঠাতো। এ মেলার অঙ্গনে 
আরববাসী তাদের গোৱত্রীয় নেতা নির্বাচন, আন্ত-গোত্র কলহের মীমাংসা, পারস্পরিক হত্যা 


৩২. উকাজ : নাখলা ও তায়িফের মধ্যবর্তী স্থানে অবস্থিত । সেখানে সাধারণভাবে ব্যবসা-বাণিজ্যের 
বাজার বসতো । ৫৪০ খিষ্টাব্দে এ বাজারের পত্তন হয় এবং হিজরী ১২৯ সনে খারেজীদের দ্বারা 
লুণ্ঠিত হওয়ার সময় পর্যন্ত চালু ছিল। (ড: আবদুল মুন‘ইম খাফাজী ও ড: সালাহ উদ্দান আবদুত 
তাওয়াব : আল-হায়াত আল-আদাবিয়্যা ফী ‘আসরায় আল- জাহেলিয়্যা ওয়া সাদরিল ইসলাম-পৃ. 
২৮) তারপর খারেজীদের ভয়ে সেই যে ‘উকাজের বাজার বন্ধ হয়ে যায়, আজ পর্যন্ত আর চালু 
হয়নি। ‘উকাজের পর আরবের মাজারনা ও জুলমাজাযের মত প্রাচীন বাজারও ধীরে ধীরে বন্ধ হয়ে 
RUE HUARD NOS RATT 
আখবারু মন্কাহ-১২১-২২) 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২২৭ 


ও সংঘাতের অবসান হত্যাদি বিষয়ের চূড়ান্ত করতো । এই মেলায় মক্কার কুরাইশ গোত্রের 
সম্মান ও মর্যাদা ছিল সবার উপরে যখন যাবতীয় বিষয়ের নিষ্পত্তি হয়ে যেত তখন 
EAL USE LG REN ra MU OMS EY, 
গৌরব, লিকার, ELEY ন নাতি ত শান্তি সন্ধি, প্রেম-বিরহ, শোক 
ইত্যাদির বর্ণনা । এখানেই নির্ধারিত হতো আরব কবিদের স্থান ও মর্যাদা । 

কবি খানসাও এ সকল মেলা ও সমাবেশে অংশগ্রহণ করতেন এবং ‘উকাজে তার মরসিয়া 
অপ্রতিদ্বন্থী বলে স্বীকৃতি পায় । তিনি যখন উটের উপর সাওয়ার হয়ে আসতেন তখন অন্য 
কবিরা তার চার পাশে ভীড় জমাতো। সবাই তার কবিতা শোনার জন্য অধীর অপেক্ষায় 
থাকতো । এক সময় সকলকে মরসিয়া শুনিয়ে তৃপ্ত করতেন। 

এ সকল মজলিসে খানসার বিশেষ মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে তার তীবুর দরজায় 
একটি পতাকা উড়িয়ে দেওয়া হতো, আর তাতে লেখা থাকতো - 

2 sl LEG Nir SIU LAL oY SUL aL ৬ 


2 Gl WEE OE xl BLS) 2 FO WELTY St wl is lS 


lll 5 ALAS 4) 2 51১ 
‘তিনি এসব মৌসুমী মেলায় অবস্থান করতেন । তার হাওদাটি বিশেষভাবে চিহ্নিত করা 
‘হতো । তার পিতা ‘আমর এবং দুই ভাই- সাখর ও মু‘আবিয়ার. মৃত্যুর বিপদটিকে 
আরববাসী খুব বড় করে দেখতো । তিনি কবিতা পাঠ করতেন, আর লোকেরা কীদতো !' 
জাহিলী আরবে বহু বড় বড় কবি জন্মেছিলেন । আন-নাবিগা আজ-জুরইয়ানী (মৃত্যু ৬০৪ 
খ্রি.) সেই সব বড় কবিদের একজন । তার কাব্যখ্যাতি আজও বিশ্বব্যাপী । তার আসল 
নাম যিয়াদ ইবন মু'আবিয়া ELLA. dol LLL Shs aL 
লিখেছেন :৩৪ 


‘সকল কবির পুরোভাগে অবস্থানকারী প্রথম স্তরের অন্যতম কবি তিনি’ উন্নত মানের 
প্রচুর কবিতা রচনার কারণে তাকে ‘আন-নাবিগা’ বলা হয়। ‘উকাজ মেলায় কেবল তারই 
জন্য লাল তাবু নির্মাণ করা হতো । এ ছিল একটি বিরল সম্মান ও মর্যাদার প্রতীক, যা 
কেবল তিনি লাভ করার যোগ্য বলে ভাবা হতো । অন্য কারও জন্য এমন লাল তাবু নির্মাণ 
করা যেত না। এর কারণ, কাব্য ক্ষেত্রে যিনি সর্বজনমান্য, কেবল তিনিই এ মর্যাদা লাভের 
যোগ্য বলে বিবেচিত হতেন । ইবন কুতায়বা বলেন :৩৫ 


৩৩. আশ-শি'‘রু ওয়াশ শু‘আরাউ-১৬১; সিফাতু জাযীরাতিল ‘আরাব-২৬৩ 


৩৪. সাহাবিয়াত-১৮৬ 
৩৫. আস-শি'রু ওয়াশ শু‘আরাউ-১৬০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২২৮ আসহাবে রাসূলের জীবনকথা 


Le Lo nb IRB 25) BSE Gy pS 08 pr BY LTS Blt 66) 
us 
‘আন-নাবিগার জন্য ওউকাজে লাল রদদের চামড়ার তীু টাঙানো হতো। সেই তারুতে 
কবিরা এসে তাকে কবিতা শোনাতো !” 
‘উকাজের মেলা উপলক্ষে কবি আন-নাবিগার সভাপতিত্বে কবি সম্মেলন হতো! 
আরবের বড় বড় কবিগণ এ সম্মেলনে যোগ দিতেন এবং নিজ নিজ কবিতা পাঠ করে 
স্বীকৃতি লাভ করতেন। একবার এমনি এক সম্মেলনে তৎকালীন আরবের শ্রেষ্ঠ তিন কবি- 
আল-আ“শা আবূ বাসীর, হাস্সান ইবন ছাবিত ও খানসা যোগ দেন। প্রথমে আল- 
আশা, তারপর হাস্সান কবিতা পাঠ করেন। সবশেষে পাঠ করেন খানসা। তার পাঠ 
শেষ হলে সভাপতি আন-নাবিগা তাকে লক্ষ্য করে বলেন : 

6215 53 as 1 Ls Wt sl aes bl ol Js) alls 
‘আল্লাহর কসম! এই একটু আগে যদি আবূ বাসীর আমাকে তার কবিতা না শোনাতেন 
তাহলে আমি বলতাম, জিন ও মানুষের মধ্যে তুমিই সর্বশ্রেষ্ঠ কবি৷’ 
আন-নাবিগার এ মন্তব্য শুনে কবি হাস্সান দারুণ ক্ষুব্ধ হন । তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন 
এভাবে- ‘আল্লাহর কসম! আমি আপনার চেয়ে এবং আপনার পিতা ও পিতামহের চেয়েও 
বড় কবি। আন-নাবিগা হাস্সানের হাত চেপে ধরে বলেন : ‘ভাতিজা, তুমি আমার এ 
শ্রোকটির চেয়ে ভালো কোন শ্লোক বলতে পারবে কি? 

ily Bs SEL bl E> 0b + S52 PSH JUS BG 
“নিশ্চয় তুমি সেই রাত্রির মত, যে রাত্রি আমাকে ধারণ করে। যদিও আমি ধারণা করেছি, 
তোমার থেকে আমার দূরত্‌ অনেক ব্যাপক ৷’ অর্থাৎ রাত্রির মত তুমি আমাকে বেষ্টন করে 
আছ- তা আমি যত দূরেই থাকি না কেন। 
তারপর তিনি খানসাকে বলেন : ‘তাকে আবৃত্তি করে শোনাও। 
খানসা তার আরো কিছু শ্লোক আবৃত্তি করেন। তারপর আন-নাবিগা মন্তব্য করেন : 

Sls ysl 2 ls CA alls 


nt ares Uk UE WE lbae: arate chit Ht HUT 
তোমার চেয়ে বড় কোন মহিলা কবিকে দেখিনি !' LIL HLL 
কথার সংশোধনী দেন এভাবে- ০৯৮০৯ 53) 9,3 


“না, আল্লাহর কসম! দুই অণ্ডকোষধারীদের মধ্যেও না! অর্থাৎ কেবল নারীদের মধ্যে নয়, 
hh cL Ll LLL HL চেয়ে বড় কোন কবি দেখেননি Lr 


৩৬. আবুল ফারাজ আল-ইসফাহানী : কিতাবুল আগানী-১১/৬; আশ-শি'রু ওয়াশ শু*'আরাউ-১৬০, 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২২৯ 


কোন কোন বর্ণনায় এসেছে আন-নাবিগার প্রশ্নের জবাবে হাস্সান তীর নিম্নের শ্রোকটি 
পাঠ করে শোনান : 


C005 Se LLL ELS 0 lB BT FEES 


‘আমাদের আছে অনেক বড় বড় স্বচ্ছ ও ঝকঝকে বরতন, পূর্বাহ্ন বেলায় যা চকচক 
করতে থাকে। আর আমাদের তরবারিসমূহ এমন যে তার হাতল থেকে ফোটা ফোটা রক্ত 
ঝরতে থাকে’ কবি হাস্সান তার শ্লোকে নিজের অতিথি সেবা এবং বীরত্‌ ও 
সাহসিকতার কথা বলতে চেয়েছেন। কিন্তু কবি আন-নাবিগা মতান্তরে খানসা হাস্সানের 
শ্লোকটির কঠোর সমালোচনা করে তার ক্রুটিগুলি তুলে ধরেন এবং তার দাবী 
প্রত্যাখ্যান করেন ।৩৭ 

মোটকথা, SU SHOUTS ETE SAE HIND 
তৎকালীন আরব কবিদের মধ্যে অনেক উঁচুতে । তার কবিতার একটি দিওয়ান ১৮৮৮ 
ব্ষ্টাব্দে বৈরুতের একটি প্রকাশনা সংস্থা সর্বপ্রথম ছাপার অক্ষরে প্রকাশ করে। ১৮৮৯ 
খ্রিষ্টাব্দে দিওয়ানটি ফরাসী ভাষায় অনুবাদ হয়।৩৮ 

হযরত খানসার (রা) মৃত্যু সন নিয়ে একটু মতপার্থক্য আছে। একটি মতে, হযরত 
‘উসমানের (রা) খিলাফতকালের সূচনা পর্বে হি: ২৪/ খ্রি: ৬৪৪-৪৫ সনে তিনি মারা 
যান। পক্ষান্তরে অপর একটি মতে, হি: ৪২/খ্রি: ৬৬৩ সনের কথা এসেছে ৩৯ . 


. ৩৭. কুদামা ইবন জা‘ফার : নাকদুশ শি'র- পৃ. ৬২; আল- আগানী-৯/৩৪০ 
_ ৩৮. সাহাবিয়াত-১৮৮, 
' ৩৯. ড: উমার ফাররূখ-১/৩১৮ ৷ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসমা!’ বিন্ত ইয়াযীদ আল-আনসারিয়্যা (রা) 


হযরত আসমা’ (রা) একজন মহিলা আনসারী সাহাবী । তীর পিতা ইয়াধীদ ইবন আস- 
সাকান এবং মাতা উম্মু সাদ ইবন আায়স ইবন মাসউদ ৷ তার স্বামী সাঈদ ইবন 
‘আম্মারা- যিনি আবূ সাঈদ আল-আনসারী নামে প্রসিদ্ধ ৷” হযরত আসমা’র ডাকনাম 
ছিল উম্মু সালামা, মতান্তরে উম্মু ‘আমির ৷ তিনি মদীনায় বিখ্যাত আওস গোত্রের বানু 
‘আবদিল আশহাল শাখার সন্তান। প্রখ্যাত সাহাবী মুআয ইবন জাবালের (রা) ফুফুর 
কন্যা ।* ইবন হাজার তাকে মু‘আয ইবন জাবালের চাচাতো বোন বলেছেন।”* 
হযরত আসমা’র (রা) জন্ম ও বাল্যকাল সম্পর্কে বেশী কিছু তথ্য পাওয়া যায় না। তার 
ইসলাম গ্রহণ সম্পর্কে এতটুকু জানা যায় যে, রাসূলুল্লাহর (সা) মদীনায় হিজরাতের পর 
তিনি মুসলমান হন । তিনি বহুবিধ বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন। তিনি ছিলেন একজন 
বিশুদ্ধভাষী দারুণ বাকপটু মহিলা । বুদ্ধিমত্তা, ধর্মভীরুতা, ইবাদাত-বন্দেগী, হাদীছ বর্ণনা 
ইত্যাদির জন্যও তিনি প্রসিদ্ধ । তার আরো একটি বড় পরিচয় তিনি একজন বীর যোদ্ধা ৷ 
মহিলাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর (সা) নিকট কথা বলার জন্য তাকে বলা হতো- 
মহিলাদের মুখপাত্রী। একটি বর্ণনা মতে, তিনি আকাবার শেষ বাই‘আতে অংশগ্রহণ 
করেন 
হযরত রাসূলে কারীম (সা) মদীনায় এসেছেন। একদিন সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত 
অবস্থায় বসে আছেন। এমন সময় আসমা’ এলেন এবং রাসুলুল্লাহকে (সা) সম্বোধন করে 
ছোট-খাট এ ভাষণটি দিলেন: 

“হে আল্লাহর রাসূল! আমি একদল মুসলিম মহিলার পক্ষ থেকে তাদের কিছু কথা বলার 
জন্য এসেছি । আল্লাহ তা‘আলা আপনাকে নারী-পুরুষ উভয় জাতির জন্য পথপ্রদর্শক 
করে পাঠিয়েছেন । আমরা মহিলারা আপনার উপর ঈমান এনে আপনার অনুসারী হয়েছি। 
কিন্তু নারী ও পুরুষের মধ্যে বিস্তর ব্যবধান আমরা লক্ষ্য করি । আমরা গৃহের চৌহদ্দির 
মধ্যে আবদ্ধ । পুরুষের যৌন তৃপ্তি পূরণ করি এবং তাদের সন্তানদের ধারণ করি। আর 
আপনারা পুরুষরা জুমআ, নামাযের জামা'আত ও জানাযায় শরীক হতে পারেন। হজ্জে 
যান। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা আল্লাহর পথে জিহাদে চলে যান। আর 
আমরা তখন আপনাদের সন্তানদেরকে লালন-পালন করি, ধন-সম্পদ রক্ষণাবেক্ষণ করি, 
কাপড় তৈরীর জন্য চরকায় সূতা কাটি । আমাদের প্রশ্ন হলো, আমরা কি আপনাদের 
সাওয়াবের অংশীদার হবো না? আমার পিছনে যে সকল মহিলা আছেন, তাদেরও আমার 


১. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/২৯৬; আল-ইসাবা-৪/৮৯ 
২. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৭৮ 

৩. আল-ইসাবা-৪/২২৫ 

8. হায়াতুস সাহাবা-১/৫৯৭; টাকা-৪। 


http://islamiboi.wordpress.com 


Contents 
' আসহাবে রাসূলের জীবনকথা ২৩১ 


মত একই বক্তব্য ও একই মৃত ৷” 


0) SUSE TED CU TET SEE GU 
তোমরা কি এর চেয়ে আরো সুন্দর করে দীন সম্পর্কে জানতে চায় এমন কোন মহিলার 
কথা শুনেছো? তারা বললেন : আমাদের তো ধারণাই ছিল না যে, একজন মহিলা এমন 
প্রশ্ন করতে পারেন। তারপর রাসূল (সা) আসমা’কে লক্ষ্য করে বলেন : “নারী যদি তার 
স্বামীর সাথে সদাচরণ করে,তার মন যুগিয়ে চলে, তার ইচ্ছা-অনিচ্ছামত আনুগত্য করে 
এবং দাম্পত্য জীবনের দায়িত্-অধিকার পূরণ করে তাহলে সেও পুরুষের সমান প্রতিদান 
লাভ করবে। যাও, তুমি একথা তোমার পিছনে রেখে আসা অন্য নারীদেরকে বলে 
দাও ।” 

রাসূলুল্লাহর (সা) মুখ থেকে এ সুসংবাদ শুনে আসমা’ আনন্দের সাথে ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ ও ‘আল্লাহু আকবর’ পাঠ করতে করতে ফিরে যান ।* 

হযরত আসমা’ যে মহিলা দলটির প্রতিনিধিত্ব করছিলেন সেই দলে তার খালাও ছিলেন। 
তার হাতে সোনার চুড়ি ও আংটি ছিল। রাসূল (সা) জিজ্ঞেস করলেন : এই অলঙ্কারের 
যাকাত দেওয়া হয়? বললেন : না । রাসূল (সা) বললেন : তুমি কি এটা পছন্দ কর যে, 
আল্লাহ তোমাকে আগুনের চুড়ি ও আংটি পরান? আসমা’ তখন খালাকে বললেন : খালা, 
তুমি এগুলো খুলে ফেল । তিনি সঙ্গে সঙ্গে সব অলঙ্কার খুলে ছুড়ে ফেলে দেন। তারপর 
আসমা’ বললেন : ইয়া রাসূলাল্লাহ! আমরা যদি অলঙ্কার না পরি তাহলে স্বামীদের নিকট 
তো গুরুত্বহীন হয়ে পড়বো । বললেন : রূপোর অলঙ্কার বানিয়ে তাতে জাফরানের রং 
লাগিয়ে নাও। সোনার চাকচিক্য দেখা যাবে। আলোচনার এ পর্যায়ে বাই‘আতের সময় 
হয়ে যায়। রাসূল (সা) তাদেরকে কয়েকটি অঙ্গীকার বাক্য পাঠ করান । এই সময় 
আসমা’ বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার একটি হাত বাড়িয়ে দিন, আমরা স্পর্শ করে 
আমাদের এ বাই‘আত সম্পন্ন করি। রাসুল (সা) বললেন : আমি মহিলাদের সাথে 
করমর্দন করি না।” কোন কোন সূত্রে অলঙ্কারের ঘটনাটি খোদ আসমা’র বলে বর্ণিত 
হয়েছে ।' | 
হযরত আসমা’ (রা) সব সময় হযরত রাসূলে কারীমের (সা) আশে পাশে অবস্থান 
করতেন। একদিন রাসূল (সা) তার সামনে দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করলেন। তিনি 
কান্না শুরু করে দিলেন। রাসূল (সা) এ অবস্থায় উঠে চলে গেলেন। ফিরে এসে 


৫. আল-ইসতী‘আব-৪/২৩৩; উসুদুল গাবা-৫/৩৯৮, ৩৯৯; আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা-১/১৪৯ । 
আত-তুসী এ ঘটনাটি আসমা’ বিন্ত ‘উবায়দ আল-আনসারিয়্যার প্রতি আরোপ করেছেন। ইবন 
মুন্দাহ্‌ ও আবু নু‘আয়ম এ ঘটনাটি আসমা’ বিনৃত ইয়াযীদ আল-আশহালিয়্যার বলে উল্লেখ 
করেছেন। তারা বলেছেন, আসমা’ আল-আশ্হালিয়্যা ও আসমা’ বিন্ত ইয়াযীদ ইবন আস-সাকান 
ভিন্ন দুই মহিলা । ইবন ‘আবদিল বার উপরোক্ত দুজনকে একই মহিলা বলেছেন এবং তার মতে এ 
মহিলাই EL ATOR TT TR 
(আলাম আন-নিসা’-১/৬৭; টীকা-১) | 

৬. মুসনাদে আহমাদ-৬/৪৫৩, 8৫৪, ৪৫৮, ৪৬০, ৪৬১ 

৭, সাহাবিয়াত-৩০২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


"২৩২ আসহাবে রাসূলের জীবনকথা 


₹ দেখলেন, আসমা’ একই অবস্থায় কাদছে। তিনি জিজ্ঞেস করলেন : কাদছো কেন? 
আসমা’ বললেন : আমাদের অবস্থা এমন যে, দাসী আটা চটকাতে বসে, আর এদিকে 
আমাদের ক্ষিধেও পেয়ে যায়। তার খাবার তৈরী শেষ না হতেই আমরা খাবার জন্য 
' অস্থির হয়ে পড়ি৷ দাজ্জালের সময় যখন অভাব দেখা দেবে তখন আমরা ধৈর্য ধরবো 
কেমন করে? রাসূল (সা) বললেন : সেদিন তাসবীহ ও তাকবীর ক্ষুধা থেকে রক্ষা 
করবে। এত কান্নাকাটি ও হাহুতাশের প্রয়োজন নেই । তখন আমি যদি জীবিত থাকি, 
হযরত 'আয়িশা (রা) তীর পরিবারের অন্য লোকদের সাথে মক্কা থেকে মদীনায় হিজরাত 
করে আসার অল্প কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে পিতৃগৃহ থেকে স্বামীগৃহে যান। এই 
অনুষ্ঠানে হযরত আসমা’ও ছিলেন। ‘আয়িশাকে (রা) যারা নববধূর বেশে সাজিয়েছিলেন 
আসমা’ তীদের অন্যতম । সাজগোজ শেষ হলে ‘আয়িশাকে (রা) একটি আসনে বসিয়ে 
স্বামী রাসূলকে (সা) সংবাদ পাঠানো হয়। তিনি এসে ‘আয়িশার (রা) পাশে বসে 
পড়েন। মহিলাদের মধ্য থেকে কেউ একজন এক পেয়ালা দুধ রাসুলুল্লাহর (সা) হাতে 
দেন। তিনি সামান্য পান করে ‘আয়িশার (রা) হাতে দেন। তিনি লজ্জায় মাথা নত করে 
রাখেন। তখন আসমা’ ধমকের সুরে বলেন, রাসূলুল্লাহ (সা) যা দিচ্ছেন তা গ্রহণ কর । 
হযরত ‘আয়িশা (রা) রাসূলুল্লাহর (সা) হাত থেকে দুধের পেয়ালা নিয়ে সামান্য পান 
করে আবার রাসূলুল্লাহর (সা) হাতে ফিরিয়ে দেন। তিনি পেয়ালাটি আসমা’র হাতে তুলে 
দেন। পেয়ালাটির যে স্থানে রাসূল (সা) মুখ লাগিয়ে পান করেছিলেন ঠিক সেখানেই মুখ 
লাগিয়ে পান করার জন্য আসমা’ পেয়ালাটি ঘোরাতে থাকেন । রাসূল (সা) বলেন অন্য 
মহিলাদেরকেও দাও । কিন্তু উপস্থিত অন্য মহিলারা বললেন, আমাদের এখন পান করার 
ইচ্ছা নেই । জবাবে রাসূল (সা) বললেন : ক্ষুধার সাথে মিথ্যাও? অর্থাৎ ক্ষুধার সাথে 
মিথ্যাকে এক করে ফেলছো?” 

ইসলামের ইতিহাসে যে সকল বীরাঙ্গনা মুজাহিদের নাম পাওয়া যায় হযরত আসমা'র 
নামটি তাদের শীর্ষে শোভা পায়। এমনই হওয়া উচিত। কারণ, তিনি এমন এক 
করেছিলেন। উহুদ যুদ্ধসহ রাসূলুল্লাহর (সা) মাদানী জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে 
এই পরিবারের লোকেরা তীদের জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের নিরাপত্তা বিধান 
করেছেন। 


আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত হয়েছে। উহুদ যুদ্ধের দিন সাতজন আনসার ও দু'জন 


₹ কুরাইশ, মোট নয়জন মুজাহিদসহ রাসূল (সা) মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। 


৮. মুসনাদে আহমাদ-৬/৪৫৩ 
৯. প্রাগুক্ত-৬/৪৫৮, ৪৬১ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২৩৩ 


শত্ৰু পক্ষের আঘাতে এক পর্যায়ে রাসূল (সা) আহত হন । তখন রাসূল (সা) তীর সংগের 
এই ক’জন মুজাহিদকে লক্ষ্য করে বলেন : যে এদেরকে আমাদের থেকে দূরে তাড়িয়ে 
দিতে পারবে তার জন্য রয়েছে জনছন অথবা তি ধকথা বলেন'য়ে। ET 
আমার সঙ্গী হবে। 

আনসারদের এক ব্যক্তি সামনে এগিয়ে গিয়ে যুদ্ধ করে হিন 
আবারো পূর্বের মত একই কথা বললেন । এবারো একজন আনসারী এগিয়ে গেলেন এবং 
যুদ্ধ করে শহীদ হলেন। এভাবে একে একে সাতজন আনসারীই শহীদ হলেন।** এর 
সপ্তম জন ছিলেন আসমা’র ভাই ‘আম্মারা ইবন ইয়াযীদ ইবন আস-সাকান। শক্ত পক্ষের 
আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি যখন পড়ে গেলেন ঠিক তখনই একদল মুসলিম 
মুজাহিদ এসে উপস্থিত হন। তারা পৌত্তলিক বাহিনীকে তাড়িয়ে দিয়ে তাদের কবল 
থেকে আম্মারাকে উদ্ধার করেন। রাসূল (সা) চেঁচিয়ে তাদেরকে বলেন : তাকে আমার 
কাছে নিয়ে এসো । রাসূল (সা) নিজের পায়ের উপর তার মাথা রেখে তাকে শুইয়ে দেন। 
এ অবস্থায় তার যখন মৃত্যু হলো তখন দেখা গেল তার মুখ রাসূলুল্লাহর (সা) পদযুগলের 
উপর । এই উহুদ যুদ্ধে আসমা’র পিতা ইয়াযীদ, বলিয়া রা নযের তত অনিতজৰ 
চাচা যিয়াদ ইবন আস-সাকান (রা) শহীদ হন।* 


তার পরিবারের সদস্যদের এভাবে EOE ET CEE TEE EE EOE 
আকর্ষণ আরো বেড়ে যায়। তিনি রাসূলুল্লাহর (সা) সঙ্গে অনেকগুলো অভিযানে 
অংশগ্রহণ করেছেন। বাই‘আতে রিদওয়ান, মক্কা বিজয় ও খাইবর অভিযান তার মধ্যে 
অন্যতম ৷ বর্ণনাকারীগণ এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে, আসমা’ (রা) হিজরী 
১৫ সনে Nios kG LE Ltn EL LLL hd 
নয়জন রোমান সৈন্যকে হত্যা করেন৷" 

হযরত আসমা’ (রা) ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহর (সা) ইনডিকাল পর্যন্ত দীর্ঘ 
সময় রাসূলুল্লাহর (সা) সাহচর্য ও সান্নিধ্যে কাটান। সব সময় তীর আশে পাশেই 
থাকতেন রাসূলুল্লাহর (সা) সেবার সামান্য সুযোগকেও হাতছাড়া করতেন না। রাসূলের 
(সা) সকল কথা কান লাগিয়ে শুনতেন এবং স্মরণ রাখতেন । সময়ে-অসময়ে রাসূলুল্লাহর 
(সা) নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জেনে নিতেন । এ কারণে আনসারী মহিলাদের মধ্যে 
তিনি সর্বাধিক. হাদীছ বর্ণনাকারীর গৌরব অর্জন করেছেন। তিনি রাসূলুল্লাহর (সা) ৮১ 
(একাশি)টি হাদীছ বৰ্ণনা করেছেন।** 


(রা) থেকে যারা হাদীছ বর্ণনা করেছেন তারা হলেন : মাহমুদ ইবন 
‘আমর (তার ভাগ্নে) আল-আনসারী, আবূ সুফইয়ান মাওলা ইবন আহমাদ, ‘আবদুর 


১০. সহীহ মুসলিম : বাবু গাযওয়াতি উহুদ । 

১১. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৮০ 

১২. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/২৯৭; আল-ইসাবা- ৪/২২৯; আলাম আন-নিসা’ -১৬৮; মাজমা' 
আয-হাওয়ায়িদ-৯/২৬০; হায়াতুস সাহাবা-১/৫৯৭ 

১৩. আ‘লাম আন-নিসা’-১/৬৭; নিসা’ মিন ‘আসর-আন-নুবুওয়াহ-৮০ 


৩০ http://islamiboi.wordpress.com 


Contents 


২৩৪ আসহাবে রাসূলের জীবনকথা 


আবী মুসলিম ও শাহর ইবন হাওশাব । আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজা প্রভূতি 
গ্রহ্থে তার হাদীছ সংকলিত হয়েছে" ইমাম আল বুখারী তীর “আল-আদাৰ আল- 
' মুফরাদ” গ্রন্থেও সংকলন করেছেন ।** 

হযরত আসমা’ (রা) বর্ণিত হাদীছের মাধ্যমে মোটামুটি আল কুরআনের বিভিন্ন আয়াতের 
নাযিল হওয়ার প্রেক্ষাপট, উপলক্ষ, শরী‘আতের বিভিন্ন বিধান, রাসূলুল্লাহর (সা) 
গুণাবলী, যুদ্ধ-বি্রহ, জীবন বৃত্তান্ত ইত্যাদি বিষয়গুলো জানা যায় । যেমন সূরা আল- 
মায়িদা নাযিল হওয়া সম্পর্কে তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহর (সা) উদ্ত্রী আল- 
‘আদবা’র লাগাম ধরা ছিলাম। রাসূল (সা) তখন তার পিঠে বসা । এমতাবস্থায় উন 
বাহু ভেঙ্গে চুরমার হয়ে যাবে বলে মনে হচ্ছিল।** 

জামা ছিল রাসূলুল্লাহর (সা) সবচেয়ে প্রিয় পোশাক । আসমা’ (রা) সেই জামার বর্ণনা 
দিয়েছেন এভাবে : রাসূলুল্লাহর (সা) জামার হাতা ছিল হাতের কবজী পর্যন্ত ৷" 

এ হাদীছটিও আসমা’ (রা) থেকে বর্ণিত হয়েছে যে, এক ইহুদীর নিকট কিছু খাদ্যের 
বিনিময়ে রাসূলুল্লাহ (সা) তীর বর্মটি বন্ধক রাখা অবস্থায় ইনতিকাল করেন । হযরত 
রাসূলে. কারীমের (সা) ইনতিকালের পর আবূ যার আল-গিফারী (রা) যে শাসকদের 
কঠোর সমালোচনা করবেন এবং তর হয ক 
হবে এ বিষয়ের একটি হাদীছ তিনি বর্ণনা করেছেন” 

হাদীছ, সীরাত ও ইতিহাসের গরস্থাবলীতে মদীনার আনসারদের মহানুভবতা, TEEN 
অন্যকে প্রাধান্য দানের গুণের অনেক কথা যেমন বর্ণিত হয়েছে, তেমনিভাবে তাদের 
মাধ্যমে রাসূলুল্লাহর (সা) অনেক মু‘জিযা যে প্রকাশ পেয়েছিল সেকথাও এসেছে। ইবন 
‘আসাকির তার তারীখে আসমা’কে কেন্দ্র করে রাসূলুল্লাহর (সা) একটি মু‘জিযার কথা 
আসমা’র যবানীতে বর্ণনা করেছেন। আসমা’ বলেন : আমি একদিন দেখলাম রাসুলুল্লাহ 
(সা) আমাদের মসজিদে মাগরিবের নামায আদায় করছেন। আমি ঘরে এলাম এবং কিছু 
হাড়ওয়ালা গোশৃত ও রুটি নিয়ে তার সামনে রেখে বললাম : আমার বাবা-মা আপনার 
প্রতি কুরবান হোক! এগুলো আপনি রাতের খাবার হিসেবে খেয়ে নিন। তিনি সঙ্গীদের 
ডেকে বললেন : বিসমিল্লাহ বলে তোমরা খেতে শুরু কর। সেই সামান্য খাবার রাসূলুল্লাহ 
(সা) খেলেন, তীর সঙ্গীরা খেলেন এবং বাড়ীর যারা সেখানে উপস্থিত ছিলেন, সবাই 
খেলেন । যে সত্তার হাতে আমার জীবন তার শপথ! সর্বমোট চনল্লিশজন লোক খাওয়ার 
পরও আমি দেখলাম বেশীর ভাগ গোশ্ত ও রুটি রয়ে গেছে। তারপর রাসূল (সা) 


১৪. আ‘লাম আন-নিসা’-১/৬৭; সিয়ারুস সাহাবিয়াত-১৬৬ 

১৫. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৮১ 

১৬. তাফসীর ইবন কাছীর-২/২; আল-বিদায়া ওয়ান নিহায়া-৩/২২ 

১৭. হায়াতুস সাহাবা-২/৭০৫ 
১৮. ইবন মাজাহ (২৮৩৮); আত-তিরমিযী-(১৭৬৫); হায়াতুস সাহাবা- ২/৬৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৩৫ 


আমাদের একটি মশকে মুখ লাগিয়ে পানি পান করে বিদায় নেন। আমরা সেই মশ্কটি 
সংরক্ষণ করেছিলাম । কারো অসুখ হলে তাকে সেই মশকে পানি পান করানো হতো এবং 
মাঝে মাঝে বরকত লাভের উদ্দেশ্যেও তাতে পান করা হতো ৷** 
তিনি অত্যন্ত অতিথিপরায়ণা ছিলেন । একবার শাহর ইবন হাওশাব তীর বাড়ীতে এলেন। 
তার সামনে খাবার উপস্থিত করা হলো । তিনি খেতে অনিচ্ছা প্রকাশ করলেন । তখন 
আসমা’ (রা) তাকে রাসূলুল্লাহর (সা) একটি ঘটনা শুনিয়ে বলেন : এখন তো নিশ্চয় আর 
খেতে অনিচ্ছা প্রকাশ করবে না । শাহর বললেন : আম্মা! এমন ভুল ভুল হবে না ।** 

হযরত আসমা’ (রা) রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর মদীনা ত্যাগ করে শামে চলে 
যান। এ সময় ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণ করেন । এরপর তিনি দিমাশৃ্‌কে অবস্থান করে 
সেখানে হাদীছ বর্ণনা করতে থাকেন। একথা ইবন ‘আসাকির আবু যুর'আর সূত্রে বর্ণনা 
করেছেন। 

হযরত আসমা'র (রা) মৃত্যুর সঠিক সন জানা যায় না। ‘আল্লামা আয-যাহাবী (রহ) 
বলেছেন, তিনি ইয়াযীদ ইবন মু‘আবিয়ার (রা) শাসনকাল পর্যন্ত জীবিত ছিলেন।* 
উল্লেখ্য যে, ইয়াযীদ ১৪ রাবী‘উল আউয়াল ৬৪হি. মৃত্যুবরণ করেন। আয-যাহাবী আরো 
বলেছেন, আসমা’ (রা) দিমাশ্‌কে বসবাস করেন এবং দিমাশৃকে বাবুস সাগীরে তার 
কবর বিদ্যমান ৷** একথারই সমর্থন পাওয়া যায় ইবন কাছীরের মন্তব্যে । হিজরী ৬৯ 
সনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামের মধ্যে তিনি আসমা'র নামটিও উল্লেখ 
করেছেন। তিনি আরো বলেছেন, দিমাশৃকের বাবুস সাগীরে তীকে দাফন করা হয়েছে। 
তার বক্তব্য অনুযায়ী আবদুল মালিক ইবন মারওয়ানের খিলাফতকালে হযরত আসমা’ 
ইনতিকাল করেছেন।* তার সন্তানাদির কোন তথ্য পাওয়া যায় না। 


১৯. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৮২ 

২০. আল-ইসতী‘আব-৩/৭২৬; মুসনাদে আহমাদ-৬/৪৫৮ 
২১. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৮৩ 

২২. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-২/২২০, ২৯৬ 

২৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৮৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


Settee 0 - 


হযরত উম্মু রমানের (রা) পরিচয় এই রকম : উথ্ রুমন বিন্ত "আমির ইবন 'উযাইদির 
ইবন ‘আবদু শাম্‌স ইবন ‘উত্তাব ইবন উযাইনা আল-কিনানিয়া ৷” ইতিহাসে নামটির দুই 
রকম উচ্চারণ দেখা যায়- উম্মু রুমান ও উম্মু রাওমান। ইবন ইসহাক তীর আসল নাম 
“যায়নাব” বলেছেন, তবে অন্যরা বলেছেন ‘দা‘'আদ’৷* তিনি উম্মু রমান ডাকনামে 
ইতিহাসে প্রসিদ্ধ । | 
আরব উপ-দ্বীপের ‘আস-সারাত’ (81,41)" অঞ্চলে উম্মু রনমানের জন্য হয় এবং সেখানে 
বেড়ে ওঠেন। বিয়ের বয়স হলে ‘আবদুল্লাহ ইবন আল-হারিছ ইবন সাখবারা আল-। 
আযদীর সাথে বিয়ে হয়। আত-তুফাইল ইবন ‘আবদিল্লাহ নামে তাদের এক ছেলে হয় । 
সে ছিল ইসলামপূর্ব আল-আইয়্যাম আল-জাহিলিয়্যার যুগ । গোটা আরবে তখন অনাচার 
ও অশান্তি বিরাজমান। যয বলা 
Bi WE ROA PE SEO NCCU 


lel Af a Saal ©) pall JG 31 


‘ইবরাহীম যখন বলেছিল EE OR SERENE BOM E 
দিন... ৷’ এ সম্মানিত ও গৌরবময় শহরের কেন্দ্রস্থলেই ছিল আল্লাহ রাব্বুল ‘আলামীনের 
ঘর কাবা । যুগে যুগে মানুষ এই শান্তি ও নিরাপত্তার শহরে এসে কাবার পাশে বসবাস 
করতে চেয়েছে। উম্মু রূমানের স্বামী ‘আবদুল্লাহ ইবন আল-হারিছেরও স্বপ্ন ছিল এই 
পবিত্র কা‘বার প্রতিবেশী হয়ে বসবাস করার । সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি একদিন 
স্ত্রী উম্মু রুমান ও ছেলে আত-তুফাইলকে সংগে নিয়ে জন্মভূমি আস-সারাত থেকে মক্কার 
দিকে যাত্রা করেন। মক্কায় পৌছে তিনি তৎকালীন আরবের নিয়ম-অনুযায়ী সেখানকার 
অধিবাসী আবূ বকরের সাথে চুক্তিবদ্ধ হন। এভাবে তিনি আবূ বকরের আশ্রয়ে 
পরিবারসহ মক্কায় বসবাস শুরু করেন । অল্প কিছু দিনের মধ্যে তিনি মারা যান। বিধবা 
উম্মু রুমান তার ছেলেসহ বিদেশ-বিভূঁয়ে দারুণ অসহায় অবস্থায় পড়েন। 

এই বিপদের মধ্যে উম্মু রমান একটা আশার আলো দেখতে পান । তাদের আশ্রয়দাতা 
আবূ বকর ছিলেন একজন দৃঢ় ব্যক্তিত্ব, উদারতা ও দানশীলতার অধিকারী । মানুষের 
বিপদে তাদের পাশে দাড়ানো ছিল তার স্বভাব। ইসলাম গ্রহণের পর মক্কার পৌত্তলিক 
শক্তি আবূ বকরের (রা) উপর বাড়াবাড়ি শুরু করলে তিনি দেশ ত্যাগের ইচ্ছা করেন। 
তখন ইবন আদ-দিগান্না কুরাইশদের তিরস্কার করে যে কয়েকটি বাক্য উচ্চারণ করেন 


"১. উসুদুল গাবা-৫/৫৮৩; আনসাব আল-আশরাফ-১/৪০৯; নিয়া আাম আল-নুবাল! -২/১৩৫ 
২. আল-ইসাবা-৪/৪৩৩; আর-রাওদ আল-আন্ফ-৪/১২ 

৩. মু‘জাম আল-বুলদান-৩/২০৪-২০৫; $/ এ! দ্র. ৷ 

8. সূরা ইবরাহীম-৩৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৩৭ 
তাতে আবূ বকরের (রা) সদগুণাবলী চমৎকারভাবে বিধৃত হয়েছে। তিনি বলেন :* 
MA ind S29 SI 25 ey] a23 pia = 2০ ৬৪2৯51 


CE) lp se 


‘এমন একটি লোককে তোমরা দেশ থেকে তাড়িয়ে দিচ্ছো যে কিনা হত-দরিদ্বদের 
সাহায্য করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, অন্যের বোঝা বহন করে, অতিথিকে 
আহার করায় এবং বিপদ-আপনদে মানুষকে সাহায্য করে?’ এমন ব্যক্তি তার আশ্রয়ে থাকা 
সন্তানসহ এক অসহায় বিধবাকে দূরে ঠেলে দিতে পারেন কিভাবে? তিনি উম্মু রূমানের 
সাথে যুক্ত করেন। এভাবে উম্মু রমান (রা) একটি চমৎকার ঘর ও সংসার লাভ করেন। 
আবূ বকরের (রা) সাথে বৈবাহিক জীবনে তিনি তাকে এক ছেলে ও এক মেয়ে- 
‘আবদুর রহমান ও ‘আয়িশাকে (রা) উপহার দেন।* এই ‘আয়িশা (রা) পরবর্তীকালে 
উম্মুল মু'মিনীন’ হওয়ার গৌরব অর্জন করেন। 


এখানে এ বিষয়টি উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে, র) 
কুতাইলা বিনৃত ‘আবদিল উষযা আল-‘আমিরিয়াকে বিয়ে করেন। তার গর্ভে জন্মগ্রহণ 
করে ছেলে ‘আবদুল্লাহ ও মেয়ে আসমা’ (রা) ৷ ইসলাম গ্রহণ না করায় কুতাইলার সাথে 
আবূ বকরের (রা) ছাড়াছাড়ি হয়ে যায়। ইসলামী জীবনে আবূ বকর বিয়ে করেন ‘আসমা’ 
বিনৃত ‘উমাইসকে (রা)। তার গর্ভে জন্ম হয় ছেলে মুহাম্মাদ ইবন আবূ বকরের (রা)। 
তিনি হাবীবা বিন্ত খারিজাকেও বিয়ে করেন এবং মেয়ে উম্মু কুলছুম মায়ের গর্ভে থাকা 
ত কিক কল, 

সকল Ra বৰ্ণনা দারা একথা সমর্থিত যে, স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু 
বকর সিদ্দীক (রা) ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রচার-প্রসারে যিনি সবকিছু উজাড় 
করে বিলিয়ে দেন, স্বভাবতঃই তিনি ইসলাম গ্রহণের পর মুহূর্তে নিজের আপনজনদের 
নিকট ইসলামের দাওয়াত পেশ করে থাকবেন। একথা জানা যায় যে, তিনি তীর মা 
উম্মুল খায়র সালমা বিনৃত সাখর (রা)-এর হাত ধরে রাসূলুল্লাহর (সা) সামনে নিয়ে 
হাজির করেন। রাসূল (সা) তাকে ইসলামে দীক্ষিত করেন। তিনি স্ত্রী উম্মু রমানকেও 
ইসলামের দাওয়াত দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এভাবে তীরা ইসলামী 
দাওয়াতের একেবারে সূচনাপর্বে ইসলাম গ্রহণকারী দলটির সদস্য হওয়ার অনন্য 
PEE SRE OO CECE CR CO OT ) 

৫. নিসা’ ‘আসর আন-নুবুওয়াহ-২৬৯-২৭০ 

৬. প্রাগুক্ত; নিসা’ হাওলার রাসূল-২৬৪ 

৭. নিসা’ মুবাশ্শারাত বিল-জার্বাহ্‌-৮৪ 

৮. তাহযীব আল-আসমা’ ওয়াল-লুগাত-২/১৮৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৩৮ আসহাবে রাসূলের জীবনকথা 


| ES cll fy) EEE La)! Sl sl A 
‘আমার পিতাকে চেনার পরই দেখেছি তাঁরা দুইজন এ দীন ধারণ করেছেন।' 
ইবন সাদ বলেন : wy cls 25 4S obs) rl call 
উম্মু রূমান মক্ধায় বহু আগে ইসলাম গ্রহণ করে বাই‘আত করেন এবং হিজরাতও করেন।” 
তোলার সাধ্যমত চেষ্টা করেন। ইসলামের মহত্ব ও বাস্তব চিত্র রাসূলুল্লাহর (সা) সত্তার 
মধ্যে প্রত্যক্ষ করেন। ইসলামী দা‘ওয়াতের প্রয়োজনে রাসূল (সা) সময়-অসময়ে আবু 
' বকরের (রা) গৃহে যেতেন। আল্লাহর রাসূলের (সা) এমন শুভাগমনে উম্মু র্মানসহ 
বাড়ীর সকলে দারুণ খুশী হতেন। নিজেদের সাধ্যমত এই মহান অতিথির সেবা 
করতেন। উম্মু রূমানের (রা) ছিল একটা স্বচ্ছ মন, একটা মমতায় ভরা অন্তর যা শক্ত 
ঈমানে পরিপূর্ণ ছিল। বিপদে ধৈর্য ধরার অসীম শক্তিও তার মধ্যে ছিল। মক্কার দুর্বল 
মুসলমানদের উপর পৌত্তলিকদের নির্মম অত্যাচার দেখে তিনি ভীষণ কষ্ট পেতেন । তিনি 
দেখতেন রাসূল (সা) তীর সাহাবীদেরকে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন। স্বামী আবূ বকরকে 
(রা) দুর্বল শ্রেণীর মুসলমানদের পাশে দাড়াতে এবং নিজের অর্থে দাসদের ক্রয় করে 
মুক্ত করে দিতে দেখে তিনি আনন্দিত হতেন। তীর মহৎ কাজে তিনি উৎসাহ দিতেন। 
তিনি ঘর-গৃহস্থালীর কাজের পাশাপাশি ছেলে ‘আবদুর রহমান ও মেয়ে ‘আয়িশার (রা) 
তত্বাবধানে অত্যধিক যত্নবান ছিলেন। আল্লাহ-ভীতি এবং আল্লাহ ও তীর রাসূলের প্রতি 
ভালোবাসার উপর ছেলে-মেয়েকে গড়ে তোলার চেষ্টা করেন । তীর পরিচ্ছন্ন অন্তকরণ 
প্রথম থেকেই তীকে বলছিল, মেয়ে ‘আয়িশা ভবিষ্যতে ইসলামের জন্য এক বিশেষ 
ভূমিকা রাখবে। রাসূল (সা) সকাল-দুপুর-সন্ধ্যা যখন তখন বাড়ীতে আসা-যাওয়া 
করতেন। মাঝে মাঝে তিনি উম্মু রূমানকে ঘর-গৃহস্থালীর কর্ম সম্পাদন ও সন্তানদের 
লালন-পালনের ব্যাপারে দিক নির্দেশনাও দিতেন। 


ছোট বেলায় ‘আয়িশা (রা) মাঝে মাঝে মাকে ক্ষেপিয়ে তুলতেন। মা মেয়েকে শাস্তিও 
দিতেন । রাসূল (সা) এতে কষ্ট অনুভব করতেন । একবার তিনি উম্মু মানকে বলেন : :”° 


EEE L2> Lisl soi! ubs, fl L 
উম্মু রূমান! আপনি ‘আয়িশার সাথে ভালো আচরণ করুন এবং তার ব্যাপারে আমার 
কথা স্মরণে রাখুন! 
একদিন রাসুল (সা) আবু বকের রর) গৃহে এসে দেখেন, দরজার চৌকাঠে হেলান দিয়ে 

‘আয়িশা (রা) কাদছেন। তিনি উম্মু রূমানকে বলেন : আপনি আমার কথায় গুরুত্ব 
দেননি। উম্মু রুমান বলেন : ইয়া রাসূলাল্লাহ! এ মেয়ে আমার বিরুদ্ধে তার বাপের কাছে 


৯. তাবাকাত-৮/২৭৬ 
১০. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৩৯ 


atc s0slego 6 Jah dnb Ade ESA uA 
বুদ্ধিমত্তা ত কমান ও es aah a aa 
সাথে পরামর্শ ছাড়া তিনি কোন সিদ্ধান্তমূলক কাজ করতেন না । রাসূলুল্লাহর (সা) সাথে 
কন্যা ‘আয়িশার (রা) বিয়ের পয়গামের সময় উম্মু রূমানের ভূমিকা এর উত্তম দৃষ্টান্ত । 
হিজরাতের তিন বছর পূর্বে উম্মুল মু'মিনীন হযরত খাদীজা (রা) ইনতিকাল করেন। 
রাসূল (সা) শোকে কাতর হয়ে পড়েন। একদিন তাকে বিষণ্ন দেখে ‘উছমান ইবন 
মাজ‘উনের স্ত্রী খাওলা বিন্ত হাকীম (রা) বলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি আবার বিয়ে 
করুন। রাসূল (সা) জানতে চাইলেন : কাকে? খাওলা বললেন : বিধবা ও কুমারী দুই 
রকম পাত্রীই আছে, যাকে আপনার পসন্দ হয় তার বিষয়ে কথা বলা যেতে পারে। রাসূল 
(সা) আবার জানতে চাইলেন : তারা কারা? খাওলা বললেন : বিধবা পাত্রীটি সাওদা 
বিন্ত যার্ম‘আ, আর কুমারী পাত্রীটি আবূ বকরের মেয়ে ‘আয়িশা । রাসূল (সা) বললেন : 
ভালো । তুমি তার সম্পর্কে কথা বলো। ' 
খাওলা (রা) রাসুলুরলাহর (সা) সম্মতি পেয়ে আবু বকরের বাড়ীতে যান এবং উন্ম 
রূমানকে (রা) অত্যন্ত আবেগের সুরে বলেন : উম্মু রূমান! আল্লাহ তা'আলা আপনার 
বাড়ীতে এত খায়র ও বরকত (কল্যাণ ও সমৃদ্ধি) দান করেছেন কিসের জন্য? উন্মু রুমান 
(রা) বললেন : কেন, কি হয়েছে খাওলা? 
খুশীতে ঝলমল চেহারায় খাওলা (রা) বললেন : রাসূলুল্লাহ (সা) ‘আয়িশার কথা বলেছেন 
(বিয়ের পয়গাম পাঠিয়েছেন) 
উম্মু রূমান (রা) ক্ষণিকের জন্য কি যেন ভাবলেন। আস্তে আস্তে তাঁর চেহারাটি দীপ্তিমান 
হয়ে উঠলো । বললেন : খাওলা! আপনি একটু বসুন, আবূ বকর এখনই এসে পড়বেন। 
আবূ বকর (রা) আসলেন । উম্মু রুমান. (রা) তীকে বিষয়টি জানালে তিনি বললেন : 
মুত‘ইম ইবন ‘আদী তার ছেলে জুবাইরের সাথে ‘আয়িশার বিয়ের প্রস্তাব করেছিল এবং 
আমি তাকে কথাও দিয়েছিলাম । আমি আমার অঙ্গীকার তো ভঙ্গ করতে পারবোনা । 
' আবু বকর (রা) মুত‘ইম ইবন ‘আদীর কাছে যেয়ে বললেন : তোমার ছেলের সাথে 
‘আয়িশার বিয়ের প্রস্তাব করেছিলে। এখন তোমাদের সিদ্ধান্ত কি, বল । মুত‘ইম তার 
স্ত্রীকে জিজ্ঞেস করলেন। মুত‘ইমের পরিবার তখনও ইসলাম গ্রহণ করেনি । এ কারণে স্ত্রী 
বললেন, এ মেয়ে আমাদের ঘরে এলে আমাদের ছেলে ধর্মত্যাগী হয়ে যাবে। এ প্রস্তাবে 
আমার মত নেই । আবূ বকর (রা) মুত‘ইমের দিকে ফিরে বলেন : তোমার মত কি? 
মুত‘ইম বললেন : সে যা বলেছে, আমার মতও তাই । আবূ বকর (রা) বাড়ী ফিরে এসে 
খাওলাকে বলেন : আপনি রাসূলুল্পাহকে (সা) নিয়ে আসুন । রাসূল (সা) এলেন এবং 
বিয়ে পড়িয়ে দেওয়া হলো।*২ 


১১. আসহাবে রাসূলের জীবন কথা-৫/৫৭ 
১২. মুসনাদে আহমাদ-৬/২১০-২১১; তাবাকাত-৮/৫৮; আয-যাহাবী : : তারীখ- ১/২৮০- ২৮১; সিয়ারু 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৪০ আসহাবে রাসূলের জীবনকথা 


‘আতিয়্যা (রা) এই বিয়ের বর্ণনা দিয়েছেন এভাবে- “আয়িশা (রা) অন্য মেয়েদের সাথে 
খেলছিলেন। তীর সেবিকা এসে তাকে নিয়ে যায় এবং আবূ বকর (রা) এসে বিয়ে 
পড়িয়ে দেন। এ বিয়ে যে কত অনাড়ম্বর ছিল তা অনুমান করা যায় ‘আয়িশার (রা) 
একটি বর্ণনা দ্বারা । তিনি বলছেন : যখন আমার বিয়ে হয়, আমি কিছুই বুঝতাম'না। 
আমার বিয়ে হয়ে গেল। যখন মা আমাকে বাইরে যেতে বারণ করতে লাগলেন তখন 
বুঝলাম আমার বিয়ে হয়ে গেছে। তারপর মা আমাকে সবকিছু বুঝিয়ে দেন।** মোটকথা 
উন্মু রূমান (রা) মেয়ে আয়িশাকে (রা) ভবিষ্যতের উম্মুল মু'মিনীন হিসেবে, নবীগৃহের 


কত্রী হিসেবে এবং তার ঘরে যাতে ওহী নাযিল হতে পারে সে রকম যোগ্য করে গড়ে 
তোলেন। 

রাসূলুল্লাহর (সা) সাথে আবূ বকর (রা) রাতের অন্ধকারে মদীনার উদ্দেশ্যে বের হলেন। 
ছুর পর্বতের গুহায় তিন দিন আত্মগোপন করে থাকলেন । উদ্বেগ-উৎকণ্ঠায় উম্মু রমানের 
ঘুম দূর হয়ে গেল। একদিকে আবূ বকর (রা) ছেলে-মেয়েদের জন্য ঘরে কোন অর্থ 
রেখে যাননি সে দুশ্চিন্তা, অন্যদিকে প্রিয় নবী (সা) ও স্বামীর নিরাপত্তার দুর্ভাবনা ৷ কিন্ত 
রাসূলুল্লাহর (সা) নিরাপদে মদীনায় পৌছার জন্য আল্লাহর দরবারে দুআ করতে 
মদীনায় একটু স্থির হওয়ার পর রাসুলুল্লাহ (সা) মক্কা থেকে পরিবার-পরিজনকে মদীনায় 
নেওয়ার জন্য যায়িদ ইবন হারিছা (রা) ও রাফি‘কে (রা) মক্কায় পাঠান । আবূ বকরও 
(রা) তীদের সাথে ‘আবদুল্লাহ ইবন উরায়কাতকে দুই অথবা তিনটি উট দিয়ে পাঠান । 
তিনি মক্কায় অবস্থানরত পুত্র ‘আবদুল্লাহকে বলে পাঠান যে, সে যেন আসমা’, ‘আয়িশা ও 
তাদের মা উম্মু রমানকে নিয়ে মদীনায় চলে আসে । এই সকল লোক যখন মক্কা থেকে 
যাত্রা করেন তখন তালহা ইবন ‘আবদিল্লাহ (রা) হিজরাতের উদ্দেশ্যে তীদের সহযাত্রী 
হন। আবূ রাফি ও যায়িদ ইবন হারিছার (রা) সংগে উম্মু কুলছুম, ফাতিমা, উম্মুল 
মু'মিনীন সাওদা বিন্ত যা্ম‘আ, উম্মু আয়মান ও উসামা ইবন যায়িদ (রা) এবং 
‘আবদুল্লাহ ইবন আবী বকরের (রা) সংগে উম্মু রমান, আসমা’ ও ‘আয়িশা (রা) 
এই কাফেলা মক্কা থেকে যাত্রা করে যখন হিজাযের বানু কিনানার আবাসস্থল ‘বাসস্থল ‘আল- 
বায়দ’ পৌছে তখন ‘আয়িশা (রা) ও তীর মা উম্মু রুমান (রা) যে উটের উপর ছিলেন 
এই বুঝি হাওদাসহ ছিটকে পড়ছেন। মেয়েদের যেমন স্বভাব, মার নিজের জানের প্রতি 


_ আ'‘লাম আন-নুবালা’-২/১৪৯ 
১৩. তাবাকাত-৮/৫৯-৬০ 
১৪. আনসাব আল-আশরাফ-১/২৬৯-২৭০ 


“http:/lislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৪১ 


কোন ভ্রক্ষেপ নেই, কলিজার টুকরো মেয়ে ‘আয়িশার (রা) জন্য অস্থির হয়ে কান্নাকাটি 
শুরু করে দেন। তিনি চেঁচিয়ে বলতে থাকেন : 19১9 ॥০১৭1১ 


‘নতুন বউকে বাচাও, আমার মেয়েকে বাচাও!?! | 
হযরত ‘আয়িশা (রা) বলেন, এ সময় আমি কাউকে বলতে শুনলাম : (৮৯> ০) - 


উটের লাগাম ঢিলা করে দাও ৷’ আমি লাগাম ঢিলা করে দিলাম । আল্লাহর ইচ্ছায় উটটি 
শান্ত হয়ে দাড়িয়ে যায়।** তারা নিরাপদে ছিলেন এবং নিরাপদেই মদীনায় পৌছেন। 
হযরত উম্মু রমান (রা) ছেলে-মেয়েদের নিয়ে মদীনার বানু আল-হারিছ ইবন খাযরাজের 
মহল্লায় অবতরণ করেন এবং সাত-আট মাস সেখানে বসবাস করেন। উল্লেখ্য যে, 
‘আয়িশা (রা) মায়ের সাথেই থাকেন। মক্কা থেকে আগত অধিকাংশ মুহাজিরের জন্য 
মদীনার আবহাওয়া অনুকূল ছিল না। বহু নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। আবূ বকর 
(রা) অসুস্থ হয়ে পড়েন। মা-মেয়ের অক্লান্ত সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। স্বামী সুস্থ 
হওয়ার পর মেয়ে ‘আয়িশা (রা) শয্যা নিলেন। তীর অসুস্থতা এত মারাত্মক ছিল যে, 
মাথার প্রায় সব চুল পড়ে যায়।** মায়ের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। এ সকল বিপদ- 
আপদ থেকে মুক্ত হওয়ার পর মা উম্মু রুমান (রা) একদিন রাসূলুল্লাহকে (সা) বললেন : 
ইয়া রাসূলাল্লাহ! আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? বললেন : মাহর পরিশোধ 
করার মত অর্থ এখন আমার হাতে নেই । আবূ বকর (রা) বললেন : আমার অর্থ গ্রহণ 
করুন। আমি ধার দিচ্ছি । অতঃপর রাসূল (সা) মাহরের সমপরিমাণ অর্থ আবূ বকরের 
(রা) নিকট থেকে ধার নিয়ে ‘আয়িশার (রা) নিকট পাঠিয়ে দেন। 


হিজরী ৬ষ্ট সনে মুরাইসী' যুদ্ধ থেকে ফেরার পথে নবী-পরিবারকে কেন্দ্র করে মুনাফিকরা 
এক মারাত্মক ষড়যন্ত্রে মেতে ওঠে । এই সফরে হযরত ‘আয়িশা (রা) রাসূলুল্লাহর (সা) 
সংগে ছিলেন। এই সফর থেকে ফেরার পথে একটি ঘটনাকে উপলক্ষ্য করে একটা 
দুষ্টচত্র হযরত ‘আয়িশার (রা) চরিত্রে কলঙ্ক লেপনের উদ্দেশ্যে দুর্নাম রটিয়ে দেয় । প্রায় 
এক মাস যাবত এই মিথ্যা দোষারোপের কথা মদীনার সমাজে উড়ে বেড়াতে থাকে । 
স্বয়ং নবী (সা) ও আবূ বকরের (রা) পরিবার এক দারুণ ব্ব্িতকর অবস্থায় পড়েন। উম্মু 
রূমানের (রা) কানে মেয়ের এ অপবাদের কথা পৌছানোর পর জ্ঞান হারিয়ে মাটিতে 
পড়ে যান।'" কিন্তু পরক্ষণেই চেতনা ফিরে পেয়ে নিজেকে শক্ত করেন এবং সবকিছু 
আল্লাহ ও তার রাসূলের উপর ছেড়ে দেন। প্রথম দিকে লোকেরা যা বলাবলি করতো তা 
‘আয়িশার (রা) নিকট গোপন রাখা হয়। পরে যখন তিনি জানলেন তখন এই গোপন 
করার জন্য মাকে বেশ বকাবকি করেন।*” আয়িশা (রা) সফর থেকে মদীনায় ফিরে 
' অৰ্ছ_ অসুস্ত হয়ে পড়েন, তাই মায়ের কাছে চলে যান। তারপর এই মারাত্মক 
১৫. আল-বিদায়া ওয়ান নিহায়া-৩/২২১; আল-ইসতী‘আব-৪/৪৩৪ 
১৬. সাহীহ আল-বুখারী : বাবুল হিজরাহ্‌; তাবাকাত-৮/৬৩ 

১৭. আলাম আন-নিসা’-১/৪৭২ 

১৮. নিসা’ হাওলার রাসূল-২৬৭ 


৩১-—_- http://islamiboi.wordpress.com 


Contents 


২৪২ আসহাবে রাসূলের জীবনকথা 


সঙ্কটকালের পুরো এক মাস মায়ের কাছেই থাকেন। এ সময় উম্মু রমানকে (রা) একজন 
আদর্শ মা হিসেবে মেয়ের পাশে থাকতে দেখা যায়। তিনি সব সময় মেয়েকে ধৈর্য ধরার 
- পরামর্শ দিতেন, আল্লাহ রাব্বুল ‘আলামীনের উপর ভরসা করার কথা বলতেন। এ সময় 
একদিন রাসূল (সা) ‘আয়িশার (রা) পিতৃ-গৃহে আসলেন। আবূ বকর ও উন্মু রমান (রা) 
মনে করলেন আজ হয়তো কোন সিদ্ধান্তমূলক কথা হয়ে যাবে। এ কারণে তীরা উভয়ে 
কাছে এসে বসলেন । রাসূল (সা) ‘আয়িশাকে (রা) বললেন : ‘আয়িশা, তোমার সম্পর্কে 
এসব কথা আমার কানে পৌছেছে। তুমি যদি নির্দোষ হয়ে থাক তাহলে আশা করি 
আল্লাহ তা প্রকাশ ও প্রমাণ করে দেবেন। আর বাস্তবিকই যদি কোন গুনাহে লিপ্ত হয়ে 
থাক, তাহলে আল্লাহর নিকট তাওবা কর, ক্ষমা চাও বান্দাহ যখন গুনাহ স্বীকার করে, 
তাওবা করে, ত তখন আল্লাহ্‌ মাফ করে দেন। 
আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহর (সা) একথা শুনে আমার চোখের পানি শুকিয়ে গেল। 
পিতাকে বললাম : আপনি রাসূলে কারীমের (সা) কথার জবাব দিন। তিনি বললেন : 
মেয়ে! আমি জানিনা রাসূলুল্লাহকে (সা) আমি কি বলবো । আমি মাকে বললাম : আপনি 
রাসূলুল্লাহকে (সা) জবাব দিন। বললেন : আল্লাহর রাসূলকে (সা) কি বলবো তা আমার 
জানা নেই ।** 
এরই মধ্যে রাসূলের (সা) উপর ওহী নাযিল হওয়াকালীন অবস্থা সৃষ্টি হলো। এমনকি 
তীব্ৰ শীতের মধ্যে তীর চেহারা মুবারক হতে ঘামের ফৌটা টপটপ করে পড়তে লাগলো। 
"এমন অবস্থা দেখে আমরা সবাই চুপ হয়ে গেলাম । আমি তো পূর্ণমাত্রায় নির্ভয় ছিলাম । 
কিন্তু আমার পিতা আবূ বকর ও মাতা উম্মু রমানের অবস্থা ছিল বড়ই করুণ । আল্লাহ 
কোন মহাসত্য প্রকাশ করেন, সেই চিন্তায় তারা ছিলেন অস্থির, উদ্বিগ্ন । ওহীকালীন 
অবস্থা শেষ হলে রাসূলে কারীমকে (সা) খুবই উৎফুল্ল দেখা গেল । তিনি হাসি মুখে প্রথম 
যে কথাটি বলেন তা এই : ‘আয়িশা, তোমার জন্য সুসংবাদ । আল্লাহ তোমার নির্দোষিতা 
ঘোষণা করে ওহী নাযিল করেছেন। অতঃপর তিনি সূরা আন-নুর-এর ১১ থেকে ২১ 
আয়াত পর্যন্ত পাঠ করে শোনান। আমার মা আমাকে বললেন : ওঠো, রাসূলুল্লাহর (সা) 
শুকরিয়া আদায় কর।* 
আদরের মেয়ে ‘আয়িশার (রা) প্রতি কলঙ্ক আরোপের ঘটনায় উম্ম রূমানের (রা) 
পরিবারে যে উৎকণ্ঠা ও অশান্তি ভর করে ত তা ওহী নাযিলের পর দূর হয়ে যায়। পূর্ব 
থেকেই মানুষের নিকট এই পরিবারটির যে মর্যাদা ও গুরুত্ব ছিল তা আরো শতগুণে 
নেড়ে যায়৷ মা হিলেবে উন নয়নের রে বশীর কোন সয়া লরিযীরা ছিলনা 
উম্মুল মু'মিনীন হযরত ‘আয়িশার (রা) ঘটনায় মা উম্মু রমানের (রা) দেহ ও মনের উপর 
" দিয়ে এক বিরাট ধকল যায়। এটি সামাল দেওয়ার পর তিনি নিজে অসুস্থ হয়ে শয্যা 
নেন। মেয়ে ‘আয়িশা (রা) সুস্থ করে তোলার জন্য সাধ্যমত চেষ্টা করেন৷ সব চেষ্টা ব্যর্থ 


১৯. তাফসীর ইবন কাছীর, তাফসীর আল-কুরতুবী : সূরা আন-নূর, আল-আয়াত : ১১-২১; বুখারী- 
৬/১২৭; তাফসীর সূরা আন-নুর । 
২০. মুসলিম : হাওদিছ আল-ইফক (২৭৭০); আল-বিদায়া ওয়ান নিহায়া-৪/১৬০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৪৩ 


হয়। হিজরী ৬ষ্ঠ সনের যিল হাজ্জ মাসে তিনি মদীনায় ইনতিকাল করেন।* 
উম্মু রূমান একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন। আল্লাহ ও তীর রাসূলের (সা) সনম্তষ্টিই 
ছিল একমাত্র কাম্য । স্বামীর সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে তাকে 
le সেবায় আরো বেশী সময় দানের সুযোগ করে দিতেন । একদিন স্বামী আবু 
বকর (রা) রাসূলুল্লাহর (সা) কয়েকজন মেহমান নিয়ে গৃহে আসলেন । তাদেরকে রাতে 
আহার করাতে হবে। কিন্তু রাসূলুল্লাহর (সা) দরবার থেকে জরুরী তলব এলো । তিনি 
উম্মু রূমানকে (রা) বলে গেলেন, আমার ফিরতে দেরী হবে, তোমরা মেহমানদেরকে 
খেতে দিবে। কথা মত উম্মু রূমান (রা) যথাসময়ে ছেলে ‘আবদুর রহমানের দ্বারা 
মেহমানদের সামনে খাবার হাজির করলেন; কিন্তু তারা মেজবানের অনুপস্থিতিতে খেতে 
অস্বীকার করলেন। গভীর রাতে আবূ বকর (রা) ফিরে এসে যখন জানলেন মেহমানগণ 
অভুক্ত রয়েছেন। তখন তিনি উম্মু রুমান ও ছেলে ‘আবদুর রহমানের উপর ভীষণ ক্রুদ্ধ 
হলেন । এমনকি ছেলেকে মারতে উদ্যত হলেন। শেষ পর্যন্ত মেহমানদের মধ্যস্থতায় 
তিনি শান্ত হন। মেহমানদের সামনে খাবার হাজির করা হয়। সকলে পেট ভরে খাওয়ার 
পর উম্মু রুমান বলেন, যে খাবার তৈরী করা হয়েছিল তার তিন গুন খাবার এখনও রয়ে 
গেছে। আবূ বকর (রা) সে খাবার রাসূলুল্লাহর (সা) গৃহে পাঠিয়ে দেন। (বুখারী৯/৮৪, ৮৫) 
তিনি একজন ‘আবিদা (ইবাদাত-বন্দেগীকারিণী) মহিলা ছিলেন। ইবাদাতের নিয়ম- 
পদ্ধতি স্বামী তীকে শিখিয়ে দিতেন। একদিন তিনি নামাযে দাড়িয়ে চোখ বাকা করে 
' এদিক ওদিক দেখছেন। আবু বকর (রা) লক্ষ্য করে এমন বকুনি দেন যে, তার নামায 
ছেড়ে দেওয়ার উপক্রম হয়। তারপর তিনি বলেন, 7 
শুনেছি: ২২ 


31,5 oa i) ৫৯ ss 2) sil om SD) st Sl! rb S| 
all ls ক 


‘তোমাদের কেউ যখন নামাযে দাড়াবে, বে, তার দৃষ্টি স্থির রাখবে । ইহুদীদের মত এদিক 
ওদিক ঝৌকাবে না । দৃষ্টির স্থিরতা নামাযের পূর্ণতার অংশ ৷' 

হযরত রাসূলে কারীম (সা) একদিকে শাশুড়ী হওয়া, অন্যদিকে ইসলামের সেবায় 
অবদানের কারণে উম্মু রূমানের (রা) প্রতি দারুণ শ্রদ্ধা পোষণ করতেন । আল্লাহর 
রাসূলের (সা) প্রতি ছিল তীর ভীষণ ভক্তি ও শ্রদ্ধা । তাই মেয়ে-জামাই যখন তীর 
উপস্থিতিতে কোন কথাবার্তা বলতেন তিনি নীরবে শুনতেন । মাঝে মধ্যে মেয়ে- 
জামাইয়ের মিষ্টি-মধুর কলহে মধ্যস্থতাও করতেন হযরত রাসূলে কারীম (সা) প্রায়ই 
প্রথমা স্ত্রী উম্মুল.মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরার (রা) আলোচনা করতেন, তীর নানা 
গুণের কথা বলতেন । এতে ‘আয়িশার (রা) নারী-প্রকৃতি ক্ষুন্ধ হয় । একদিন তিনি বলে 


২১. আ‘লাম আন-নিসা’-১/৪৭২ 
২২. হায়াত আস-সাহাবা-৩/১৩৭ 


http://islamiboi.wordpress.com 


Contents 
২৪৪ আসহাবে রাসূলের জীবনকথা 


ফেলেন, মনে হয় খাদীজা (রা) ছাড়া দুনিয়াতে আর কোন নারী নেই । আয়িশার (রা) 
॥ এমন প্রতিক্রিয়ায় রাসূল (সা) বেশ মনঃক্ষুণ্ব হন । মা হিসেবে উম্মু রূমান (রা) এবার 
‘সামনে আসেন । তিনি জামাইকে লক্ষ্য করে বলেন, আয়িশা ও আগার কা হলে? তার 
বয়স অল্প, আপনার মত ব্যক্তির থেকে সে ক্ষমাই পেতে পারে।** 

' উম্মু রূমানের a SCRE EH BO ENE CEES EE 
আবূ বকর (রা) ও উম্মু রুমান (রা) রাসূলুল্লাহর (সা) নিকট গেলেন । তিনি বললেন : 
আপনারা কি জন্য এসেছেন? তারা বললেন : ইয়া রাসূলাল্লাহ! আমাদের সামনে আপনি 
‘আয়িশার মাগফিরাত কামান করে দুআ করুন । রাসূল (সা) বললেন : 


Kary FOO EE Lbls t2lb bio 52 al CEE 33 bl ~~ 

bs আল্লাহ! তুমি ‘আয়িশা বিনৃত আবী বকরের জাহিরী ও বাতিনী সকল গুনাহ ক্ষমা 
করে দাও, যাতে তার আর কোন গুনাহ্‌ না থাকে।' 

এই দু‘আর পর রাসূল (সা) শ্বশুর-শাশুড়ীকে বেশ উৎফুল্ল দেখে বলেন : ‘যেদিন থেকে 
আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমার 
উম্মাতের সকল মুসলমানের জন্য এই দু'আ ৷'*' 
হযরত উম্মু রূমানের (রা) মৃত্যুতে মেয়ে ‘আয়িশা (রা) ও পরিবারের অন্যরা যেমন 
শোকাভিভূত হন, তেমনি জামাই রাসূলে কারীমও (সা) দুঃখ পান। তীর জীবদ্দশায় 
যেমন রাসূল (সা) তীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন, মৃত্যুর পরও তার মরদেহের 
প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন। 
বর্ণিত হয়েছে, রাসূল (সা) মাত্র পীচ ব্যক্তির কবরে নেমে তাদের লাশ কবরে শায়িত 
করেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ । মক্কায় উম্মুল মু'মিনীন খাদীজার 
কবরে নেমেছেন। আর মদীনায় অপর চারজনের মধ্যে উম্মু রুমান (রা) অন্যতম । বাকী" 
গোরস্তানে রাসূলে কারীম (সা) কবরে উম্মু রমানের (রা) লাশ শায়িত করে এই দু'আ 
করেন :** 


ow) 529 ds obs) el cil le Gn ol ~~ 


‘হে আল্লাহ! উম্মু রমান তোমার এবং তোমার রাসূলের সন্তুষ্টির পথে যা কিছু সহ্য 
করেছে তা তোমার কাছে গোপন নেই !” 
তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করে আরো বলেন :** 


২৩. আস- সীরাহ্‌ আল-হালাবিয়্যা-৩/৪০১ 
২৪. তুহফাতুস সিদ্দীক ফী ফাদায়িলি আবী বকর আস-সিদ্দীক-৯৭; সিয়ারু আ*লাম আন-নুবালা- | 
২/১৫৮ | 
২৫. আল-ইসতী‘আব-৪/৪৩১; আল-ইসাবা-৪/৪৩৩; ওয়াফা আল-ওয়াফা-৩/৮৯৭ 
২৬. তাবাকাত-৮/২৭৭; কান্য আল-উম্মাল-১২/১৪৬; _আনসাব আল-আশরাফ- ii আর-রাওদ 
আল-আন্ফ-৪/২১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৪৫ 


ss el Jd BLAS call dl cro Sd dl by ol YO 

EEE OER ফা তারা বুদ বামনা লা 
রূমানকে দেখতে পারে। 
যেহেতু ০৯ ১ জান্নাতেই হবে, তাই রাসূলুল্লাহর (সা) এ বাণীতে বুঝা যায় উন্ম 
রূমান (রা) নিশ্চিত জান্নাতী হবেন। এ বাণীতে সেই সুসংবাদই দেওয়া হয়েছে। 


হযরত উন্মু রূমানের (রা) সূত্রে রাসূলুল্লাহর (সা) একটি হাদীছ বর্ণিত হয়েছে ইমাম 
যয যেত) হাদাছট সংকলন করেছেন। 


http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু ‘আতিয়্যা বিন্ত আল-হারিছ (রা) 
উম্মু ‘আতিয়্যা (রা) একজন আনসারী মহিলা । পিতার নাম আল-হারিছ।’ তিনি একজন 
উঁচু পর্যায়ের মহিলা সাহাবী । উম্মু ‘আতিয়্যা তার ডাকনাম । এ নামেই তিনি ইতিহাসে 
প্রসিদ্ধ । আসল নাম নুসাইবা বিন্ত আল-হারিছ।* উল্লেখ্য যে, একই সাথে নুসাইবা নাম 
' ও উম্মু ‘আতিয়্যা ডাকনামের দ্বিতীয় কোন মহিলা সাহাবীর সন্ধান পাওয়া যায় না। 
সম্ভবতঃ তিনি রাসূলুল্লাহর (সা) মদীনায় হিজরাতের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। এ 
কারণে রাসূল (সা) মদীনায় আসার পর পুরুষদের পাশাপাশি মহিলাদের যে বাই‘আত 
গ্রহণ করেছিলেন সেই অনুষ্ঠানে উম্মু ‘আতিয়্যা (রা) উপস্থিত ছিলেন এবং বাই‘আত 
করেন। উম্মু ‘আতিয়্যা সেই বাই‘আতের বর্ণনা দিয়েছেন এভাবে : 
রাসূলুল্লাহ (সা) যখন মদীনায় আসলেন তখন আনসার মহিলাদের একটি গৃহে একত্র 
করলেন। তারপর সেখানে ‘উমার ইবন আল খাত্তাবকে (রা) পাঠালেন । তিনি এসে 
দরজার অপর পাশে দাড়িয়ে সালাম দিলেন, মহিলারাও সালামের জবাব দিলেন। তারপর 
বললেন : আমি রাসূলুল্লাহর (সা) প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট এসেছি । আমরা 
বললাম : রাসূলুল্লাহ (সা) ও তার প্রতিনিধিকে স্বাগতম ৷ তিনি বললেন : আপনারা 
একথার উপর বাই‘আত করুন যে, আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবেন না, চুরি 
করবেন না, ব্যভিচার করবেন না, আপনাদের সন্তানদের হত্যা করবেন না, কারো প্রতি 
মিথ্যা দোষারোপ করবেন না এবং কোন ভালো কাজে অবাধ্য হবেন না। 


আমরা বললাম : হাঁ, আমরা মেনে নিলাম ৷ তারপর ‘উমার (রা) দরজার বাহির থেকে 
তীর হাত বাড়িয়ে দেন এবং ঘরের ভিতরে মহিলারাও নিজ নিজ হাত সম্প্রসারিত 
করেন। (মূলতঃ এ হাত বাড়ানো ছিল বাই‘আতের প্রতীকস্বরূপ । কোন মহিলা ‘উমারের 
রা. হাত স্পর্শ করেননি ৷) তারপর ‘উমার (রা) বলেন : হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন! 
উম্মু ‘আতিয়্যা (রা) আরো বলেন : আমাদের খতুবতী মহিলা ও কিশোরীদের দুই ‘ঈদের 
সময় ঈদগাহে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, লাশের পিছে পিছে যেতে বারণ করা হয় 
এবং আমাদের জুম‘আ থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিন উম্মু ‘আতিয়্যা “দোষারোপ” 
ও ‘ভালো কাজে অবাধ্য হওয়া” কথা দুইটির ব্যাখ্যা জিজ্ঞেস করেন।" 

হযরত রাসুলে কারীম (সা) মহিলাদের জিহাদে গমনের অনুমতি দান করেছিলেন। 
বাস্তবে মুহাজির আনসারদের বহু মহিলা, এমনকি রাসূলুল্লাহর (সা) বেগমদের কেউ কেউ 
জিহাদে যোগদান করেছেন। যেমন উম্মুল মু'মিনীন ‘আয়িশা (রা) উহুদ ও বানু আল- 


১. তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৬৪; তাহযীব আত-তাহযীব-১২/৪৫৫; উসুদুল গাবা-৫/৬০৩ 
‘২. আল-কামূস আল-মুহীত, মাদ্দা “১” 
৩. হায়াত আস-সাহাবা-১/২৫১-২৫২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৪৭ 


' মুসতালিক যুদ্ধে এবং উম্মুল মু'মিনীন উম্মু সালামা (রা) খায়বার অভিযান ও মক্কা বিজয়ে 
অংশগ্রহণ করেন। যুদ্ধের ময়দানে মহিলারা সাধারণতঃ সেবামূলক কর্মে, যেমন 
আহতদের সেবা, ওঁষধ খাওয়ানো, খাদ্য প্রস্তুত করা, পানি পান করানো ইত্যাদিতে 
Hs bali Ae Sod sh (সা) সংঘ গে LL a 
td Al oy sf pill 5 Cn ts Se 3 ae Al ee 
il she pls INI Shi plabl 
“আমি নবীর (সা) eis seavier vial doncaster sion 
তাদের জন্য খাবার তৈরী করতাম, আহতদের ওঁষধ পান করাতাম এবং রোগীদের 
সেবায় নিয়োজিত থাকতাম !’ খায়বার যুদ্ধে উম্মু ‘আতিয়্যা (রা) বিশজন মহিলার একটি 
দলের সাথে জিহাদের ছোয়াব লাভের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। 
নবী পরিবারের সাথে হযরত উম্মু ‘আতিয়্যার (রা) গভীর সম্পর্ক ছিল। বিশেষতঃ ৪ উম্মুল 
মু'মিনীন হযরত ‘আয়িশার (রা) সাথে সম্পর্ক ছিল খুবই আন্তরিক । মাঝে মধ্যে হযরত 
‘আয়িশাকে (রা) হাদিয়া-তোহফা দিতেন। একদিন রাসূল (সা) ‘আয়িশার (রা) ঘরে 
এসে জিজ্ঞেস করেন : তোমার কাছে আহার করার মত কোন কিছু আছে কি? ‘আয়িশা 
(রা) বললেন : নেই । তবে উম্মু ‘আতিয়্যা নুসাইবাকে সাদাকার ছাগলের কিছু গোশত 
পাঠানো হয়েছিল, তিনি NOOR ITO TE :তা 
তার জায়গা মত পৌছে গেছে।* 
হযরত রাসূলে কারীমের (সা) কন্যাদের সাথেও হযরত উন্মু ‘আতিয়্যার (রা) সম্পর্ক 
ছিল। তার প্রমাণ এই যে, হিজরী অষ্টম সনের প্রথম দিকে হযরত যায়নাবের (রা) 


ইনতিকাল হলে যা ‘আতিয়্যা (রা) তাকে গোসল UE যে 
এভাবে: 


3453 cs Lill : 55 pug ate dl gio dl dyes wit sag cole lo 
lel ULE LS OLS cw bs ol LSS 5531 2 ohals a > ol 

POL! Usyasl : JG L015] - 02> blbef BULLE lb 
যায়নাব বিনৃত রাসূলিল্লাহ (সা) মারা গেলে রাসূল (সা) বললেন : তোমরা তাকে 


8৪. আত-তাজ আল-জামি‘ লিল উসূল-৪/৩৪৪; তরাকাড ৮/৪৫৫; আল-ইসাবা- 8/8৫৫; আল- 
মাগাযী-২/৬৮৫; সীরাতু ইবন হিশাম-২/৩৪২ 

৫. আল-ইসাবা-৪/৪৫৫ 

৬. মুওয়াত্তা আল-ইমাম মালিক : আল-জানায়িয; ত তাবাকাত-৮/৩৪, ৩৫; উসুদুল গাবা- i tt আয- 
যাহাবী : তারীক-২/৫২০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৪৮ আসহাবে রাসূলের জীবনকথা 


বেজোড়ভাবে তিন অথবা পাঁচবার করে গোসল দিবে। শেষবার কর্পুর বা কর্পুর জাতীয় 
কিছু দিবে। তোমরা গোসল শেষ করে আমাকে জানাবে। আমরা তার গোসল শেষ 
' করলে রাসূল (সা) নিজের একটি লুঙ্গি আমাদের দিয়ে বলেন : ডি ভার যায 


' দেবে।' 


রাসূলুল্লাহর (সা) আরেক কন্যা উন্মু কুলছুম (রা) ইনতিকাল করলে উন্ম 'আতিয়্যা (রা) 
তাকেও গোসল দেন।' এমনিভাবে তিনি রাসূলুল্লাহর (সা) সময়কালে কেবল আল্লাহর 
₹ সন্তুষ্টি ও ছোয়াব লাভের উদ্দেশ্যে মদীনার বহু মৃত মহিলার গোসল দানের দায়িত্ব পালন 
করেছেন। 
খিলাফতে রাশিদার সময় হযরত উন্মু ‘আতিয়্যার (রা) এক ছেলে কোন এক যুদ্ধে যান 
এবং মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে বসরায় আনা হয়। এ খবর পেয়ে মা উম্মু ‘আতিয়্যা 
(রা) খুব দ্রুত সেখানে ছুটে যান। কিন্তু তার পৌছার একদিন পূর্বে ছেলের ইনতিকাল 
হয়। বসরায় HR OF OIE CEOFAON CEES ORE) 
ECR TN CU OEE ICH CRA 


” fds sel sl ~~ se J! 45১৬ I hs si 5 ad >) 


‘একজন নারীর তার স্বামী ছাড়া অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশী শোক 
পালন করা উচিত নয়। স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে !' 

তিনি রাসূলুল্লাহর (সা) আদেশ-নিষেধ যথাযথভাবে মেনে চলার চেষ্টা করতেন । সবসময় 
মৃত্যু ব্যক্তির জন্য আহাজারি ও মাতম করা থেকে দূরে থাকতেন । বাই‘আতের সময় 
যখন মাতম করতে নিষেধ কয তং: তিনি ৰন, অমুক খান্দানের লোক আমার 
নিকট এসে কান্নাকাটি করে গেছে, আমাকেও তার বদলা হিসেবে তাদের কোন মৃতের 
জন্য কেঁদে আসা উচিত । তীর এমন কথায় রাসূল (সা) নিষেধাজ্ঞার আওতা থেকে সেই 
খান্দানটি ব্যতিক্ৰম ঘোষণা করেন 


যে সকল আনসারী মহিলা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারিণী ছিলেন উম্মু ‘আতিয়্যা (রা) 
তাদের অন্যতম । তিনি রাসূলুল্লাহর (সা) বেশ কিছু হাদীছ স্মৃতিতে ধারণ ও বর্ণনা 
করেছেন। ইমাম আন-নাওবী (রহ) উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর (সা) চল্লিশটি হাদীছ 
উম্মু ‘আতিয়্যার (রা) সূত্রে বর্ণিত হয়েছে। তার মধ্যে ছয়টি বুখারী ও মুসলিম উভয়ে 
বর্ণনা করেছেন। তাছাড়া একটি করে হাদীছ উভয়ের গ্রন্থে এককভাবে বর্ণনা করেছেন।* 
সুনানে আরবা‘আতেও তার হাদীছ সংকলিত হয়েছে। 

সাহাবীদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক (রা)সহ বহু বিশিষ্ট তাবি“ঈ তার থেকে 


৭. a তারীখ-২/১৯২; ইবন মাজাহ, হাদীছ নং- ১৪৫৮; তাবাকাত-৮/৩৮; আল-ইস 8/8৬৬ 
৮. সাহীহান : আত-তালাক; তাফসীর আল-খাযিন-১/২৩৯ 
৯. সাহীহ মুসলিম-১/৪০১; মুসনাদ-৬/৪০৭ 
১০. তাহযী আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৬৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৪৯ 


সেই হাদীছগুলো শুনেছেন ও বর্ণনা করেছেন। যেমন : হাফসা বিন্ত সীরীন (মৃ. ১০১ 
হি.), তীর ভাই মুহাম্মাদ ইবন সীরীন, ‘আবদুল মালিক ইবন ‘উমাইর, ‘আলী ইবন আল- 
আকমার, উম্মু শুরাহী (রহ) ও অন্যরা ।** 
ইমাম আয-যাহাবী উম্মু ‘আতিয়্যাকে (রা) ফকীহ সাহাবীদের _ অন্তর্ভুক্ত বলে উল্লেখ 
করেছেন। যত কয জক হয যা | 
বলেছেন: 
0 Late 15 As SL EEE 
‘আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। তবে কঠোরভাবে করা 
হয়নি৷’ তিনি বলতে চেয়েছেন, মহিলাদেরকে শবাধারের পিছে পিছে যেতে নিষেধ করা 
হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অন্যান্য নিষেধাজ্ঞার মত তেমন কঠোর নয়। সুতরাং তা 
হারামের পর্যায়ে নয়, বরং মাকরূহ পর্যায়ের ।** 
ইবন ‘আবদিল বার (রহ) উম্মু ‘আতিয়্যাকে (রা) বসরার অধিবাসী গণ্য করেছেন। 
বিখ্যাত মহিলা তাবি‘ঈ হাফসা বিনৃত সীরীন (রহ)ও এমন কথা বলেছেন।* বিভিন্ন 
এঁতিহাসিক তথ্য দ্বারা প্রতীয়মান হয়, তিনি মদীনা ত্যাগের পর আর সেখানে ফিরে 
আসেননি । জীবনের শেষ দিন পর্যন্ত বসরায় থেকে যান । বসরাবাসী সাহাবায়ে কিরাম | 
(রা), তাবি‘*ঈন ও সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন। আহ্‌লি 
বায়ত তথা নবী-পরিবারের সাথে তীর সুসম্পর্ক আজীবন বহাল থাকে। হযরত আলী 
(রা) তীর গৃহে আহার করে বিশ্রাম নিতেন ।* 
বসরায় তিনি একজন ফকীহ মহিলা সাহাবী হিসেবে খ্যাতি অর্জন করেন। তীর হাদীছের 
সমঝ-বুঝ, শরী‘আতের বিধান সম্পর্কে সুক্ষ জ্ঞান এবং রাসূলুল্লাহর (সা) নৈকট্যের কথা 
জানাজানি হওয়ার পর সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হন। যেহেতু 
তিনি রাসুলুল্লাহর (সা) দুই কন্যাকে গোসল দিয়েছিলেন এবং সে কথা বর্ণনা করতেন 
তাই বসরায় বসবাসকারী সাহাবায়ে কিরাম এবং মুহাম্মাদ ইবন সীরীনের (রহ) মত উঁচু 
"স্তরের ফকীহ তাবি'ঈ তার টা লাগল বাল্য বনত ও ন 
বয়ের জ্ঞান লাভ করতেন ।** 


ধারণা করা হয় তিনি হিজরী ৭০ (সভর) সনের শেষ দিকে বসরায় ইনতিকাল করেন।* 


১১. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/৩১৮; RE EEE -তাহযীব- ১২/৪৫৫ 
১২. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১২১, টীকা-১ 

১৩. প্রাগুক্ত 

১৪. তাবাকাত-৮/৪৫৬; আল-ইসাবা-৪/8৫৫ 

১৫. আল-ইসতী‘আব-৪/৪৫২; আল-ইসাবা-৪/8৫৫ 

১৬. সিয়ারু আ‘লাম আন- _নুবালা'- -২/৩১৮ 


৩২-- http:H/islamiboi.wordpress.com 


Contents 


যায়না বিন্ত আৰী মণআবিয়া (রা) 


সেকালে আরবে যায়নাব নামটি বেশ প্রচলিত PE CEI SEE 
- অনেক মহিলাকে পাওয়া যায় । বিশ্বাস ও কর্ম গুণে যে সকল যায়নাব ইতিহাসের পাতায় 
স্থান করে নিয়েছেন, আমাদের যায়নাবও তাদের একজন । তিনি বিখ্যাত ছাকীফ গোত্রের 
কন্যা । পিতা. ‘আবদুল্লা আৰু যু'আবিয়া ইবন 'উত্তাব ৷ স্বামী প্রখ্যাত সাহাবী হযরত 
‘আবদুল্লাহ ইবন মাস‘ডদ (রা)! 

তিনি একজন হস্তশিল্পী ছিলেন। নিজ হাতে তৈরী জিনিস বিক্রী করে নিজের ছেলে-মেয়ে 
ও পরিবারের জন্য ব্যয় করতেন তিনি অন্যদের সংগে ইসলাম গ্রহণ করেন এবং অন্য 
মহিলাদের SHOE SE AO) Nie WOO SO SOU OCU OEE RE 
করেন।* 

EEE (রা) রাসূলুল্লাহর (সা) হাদীছ স্মৃতিতে ধারণ করে বর্ণনা 
করেছেন. যায়নাব (রা) তাদের অন্যতম । তীর থেকে বর্ণিত হাদীছের সংখ্যা মোট 
আটটি । তিনি সরাসরি রাসূল (সা) থেকে এবং স্বামী ‘আবদুল্লাহ ইবন মাসউদ ও ‘উমার 
ইবন আল-খাত্তাবের (রা) সূত্রে হাদীছ বর্ণনা করেছেন।* আর তার সূত্রে এ সকল হাদীছ 
বর্ণনা করেছেন: 

আবূ উবায়দা, ‘উমার ইবন আল-হারিছ, বিসর ইবন সা“ঈদ, ‘উবায়দ ইবন সাব্বাক, 
তার এক ভাতিজা যার নাম জানা যায় না ও আরো অনেকে । ll 

হযরত রাসূলে কারীম (সা) মহিলাদেরকে ঘর থেকে বাইরে যাওয়ার সময় কোন রকম 
সুগন্ধি ব্যবহার করতে যে বারণ করেছেন তা হযরত যায়নাব (রা) বর্ণনা করেছেন। 
রাসুলুল্লাহ (সা) একদিন তাকে বলেন : : যখন তুমি ‘ইশার নামাযের উদ্দেশ্যে ঘর থেকে 
বের হবে তখন সুগন্ধি স্পর্শ করবে না৷ ll 

: হযরত যায়নাবের (রা) স্বামী হযরত ‘আবদুল্লাহ ইবন মাস'ডদ (রা) ছিলেন একজন উঁচু 
স্তরের সাহাবী । হযরত রাসূলে কারীমের (সা) কথা ও কাজ অক্ষরে অক্ষরে অনুসরণ 
করতেন। বিন্দুমাত্র হেরফের হওয়া কল্পনাও করতে পারতেন না । নিজের পরিবারের 
লোকদেরকেও তেমনভাবে গড়ে তোলার সাধ্যমত চেষ্টা করতেন। স্ত্রী হিসেবে হযরত 
যায়নাব (রা) তার নিকট থেকে ইসলামী বিধি-বিধান, জীবন-যাপন প্রণালীর বহু কিছু 
শিক্ষা লাভ করেন। 


১. তাবাকাত-৮/২৯০; আল-ইসতী‘আব-৪/৩১০; উসুদুল Ge ৭০; EE TE অহযী-১২/৪২২ 
২. মাজমা‘ আয-যাওয়ায়িদ-৬/১০ 

৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৭২ 

8৪. আল-ইসাবা-৪/৩১৩ 

৫. তাবাকাত-৮/২৯০; আল-ইসতী‘আব-৪/৩১০; আল-ইসাবা- aoe 


http://islamiboi.wordpress.com 


Contents 


ইমাম আহমাদ (রহ) হযরত যায়নাবের (রা) একটি বর্ণনা সংকলন করেছেন৷ তিনি: 
বলেন : ‘আবদুল্লাহ (স্বামী) যখন বাইরের কাজ সেরে ঘরে ফিরতেন তখন দরজায় এসে 
থেমে গলা খাকারি ও কাশি দিতেন, যাতে আমাদের এমন অবস্থায় দেখতে না পান যা 
তার OOS Ol OTD I RO 
বৃদ্ধা বসে ‘হুমরা (5১৯5>) রোগ থেকে নিরাময়ের উদ্দেশ্যে আমাকে ঝাড়-ফুঁক করছিল। 
EE Po খাটের তলায় ঢুকিয়ে দিলাম তিনি ঘরে ঢুকে আমার পাশে 
বসার পর দেখলেন আমার গলায় সুতা ঝুলছে। প্রশ্ন করলেন : এটা কি? 


বললাম : এটা আমার জন্য মন্ত্র পড়ে ফুঁক দেওয়া হয়েছে। তিনি সেটা ধরে ছিঁড়ে টুকরো 

টুকরো করে ফেলেন। তারপর বলেন : ‘আবদুল্লাহর পরিবার-পরিজন শিরকের প্রতি 
মুখাপেক্ষীহীন। আমি রাসুলুল্লাহকে তি বলতে Si তন্ত্র-মন্তর [; ছমিভাংকরত 

জাদু-টোনা হলো শিরক । 

আমি তাকে বললাম : আপনি এমন কথা বলছেন কেন? এক সময় আমার চোখ থেকে 

ময়লা বের হতো এবং অমুক ইহুদীর নিকট যেতাম। সে আমার চোখে মন্ত্র'পড়ে ফুঁক 

দিলে ভালো হয়ে যায়। 

তিনি বললেন : এটা শয়তানের কাজ। সে তোমার চোখে হাত দিয়ে খৌচাতো। সে মন্ত 

পড়ে যখন ফুঁক দিত, ' শয়তান খৌচানো ঘয়াজতা দহ [যা রা 

যথেষ্ট যা নবী (সা) বলেছেন: 


Ui 3203 Ls IJiLs XT FEY cil ER 1 isl lS ay 5 bl 2 


‘হে মানুষের প্রতিপালক! আপনি এ বিপদ দূর করে দিন। আপনি নিরাময় দানকারী; 
আমাকে নিরাময় দিন। আপনার নিরাময় ছাড়া আর কোন নিরাময় নেই । এমন নিরাময় 
দিন যেন আর কোন রোগ না থাকে৷" 


ইসলামী ফিকাহ্‌বিদগণ বলেন, RE ST OIE UE 1 
আর স্বামী যাকাত লাভের যোগ্য হয়, তাহলে স্বামীকে যাকাত দেওয়া উচিত ৷ কারণ, 
পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব স্ত্রীর নয়, স্বামীর । সুতরাং অধে যাহ 
দেওয়ার চেয়ে স্বামীকে দিলে স্ত্রী অধিক ছোয়াবের অধিকারী হবে। . fen 

এ রকম ঘটনা হযরত যায়নাবের (রা) কেতও সটেছিল ৷ একদিন ভিৰি বাদলকে ন) 
মহিলাদের সাদাকা করতে ও আল্লাহর নৈকট্য লাভের জন্য উৎসাহ দিয়ে বক্তৃতা করতে 
শুনলেন। ঘরে ফিরে দান করার উদ্দেশ্যে নিজের সকল গহনা একত্র করলেন। স্বামী 
NVA Ea SARL atl ES i LD 


৬. বুখারী : আত-তিব্ব, বাবু রাকয়াতুন নাবিয়্যি; মুসলিম :: বর রকযািন মন্দ, অৰ পাঙ 
(৩৮৮৩); ইবন মাজাহ (৩৫৩০); তাফসীর ইবন কাছীর-৪/৪8৯৪ ' | 


http://islamiboi.wordpress.com 


Contents 


বা লতা কং জক! 


বললেন : এগুলো দ্বারা FA আল্লাহ ও তার রসূলের (সা) সি ও নৈকট্য লাভ 

ত 2 

বললেন : দাও, আমাকে ও আমার ছেলে-মেয়েদেরকে দাও, আমি এগুলো 

লাভের যোগ্য 1 

এরপরের টন ইমাম ুখরী হত আব সাদ আল -খদীর রো) সুনে বর্ণনা কেছ 

UE 

ইবন মাস‘উদের স্ত্রী যায়নাব বলেন : হে আল্লাহর নবী! আপনি আজ সাদাকার নির্দেশ 

দিয়েছেন। আমার কিছু থৃহনা আছে এবং তা সাদাকা করতে চাই । কিন্তু ইবন মাসউদ 

(স্বামী) মনে করে, অন্যদের চেয়ে তিনি ও তীর ছেলে তা লাভের ক্ষেত্রে অগ্রাধিকার 

পাওয়ার যোগ্য । নবী (সা) বললেন : ইবন মাসউদ ঠিক বলেছে। তোমার সাদাকা 

লাভের ক্ষেত্রে তোমার স্বামী ও ছেলে অন্যদের থেকে অগ্রাধিকার পাওয়ার যোগ্য । 

ঘটনাটি ‘আমর ইবন আল-হারীছ থেকে এভাবে বর্ণিত হয়েছে: 

যায়নাব, ‘আবদুল্লাহ ইবন মাস‘উদের (রা) স্ত্রী বলেন : রাসূলুল্লাহ (সা) বললেন : 
OSA> cogs HL yin dss 

‘হে নারী সমাজ! তোমরা সাদাকা কর- তা তোমাদের গহনাই হোক না কেন ' 

' যায়নাব বলেন : একথা শুনে আমি ‘আবদুল্লাহর নিকট ফিরে এলাম । তাকে বললাম, 

আপনি একজন স্বল্প বিত্তের মানুষ । রাসূলুল্লাহ (সা) আমাদের সাদাকা করার নির্দেশ 


দিয়েছেন। আপনি তীর নিকট যান ও জিজ্ঞেস করুন, আপনাকে সাদাকা করা জায়েয 
হবে কিনা । জায়েয না হলে আমি অন্যদের দিব। 

‘আবদুল্লাহ বললেন : তুমিই বরং যাও । 

আমি গেলাম । দেখলাম unin Gat eee Unive ede Hi 
আছে। উল্লেখ্য যে, এই মহিলার নামও যায়নাব এবং তিনি' আবূ মাসউদ আল- 
আনসারীর স্ত্রী।। তার ও আমার উদ্দেশ্য একই । বিলাল (রা) ভিতর থেকে বেরিয়ে 
আসলেন। আমরা তাকে বললাম : আপনি একটু রাসূলুল্লাহর (সা) নিকট যান এবং 
তাকে বলুন, দরজায় দাড়ানো দুইজন মহিলা জানতে চাচ্ছে যে, স্বামী এবং তার ছোট 
বিলাল (রা) রাসূলুল্লাহর (সা) UE Dal AACS Arn 
(সা) জিজ্ঞেস করলেন : তারা.কে? বিলাল ডি বলেয। জজ না|: হাও 


৷ যায়নাব। 


Ws সো) আবার aa করলেন TED Ra ন EE HO 


৭. Taner EME 2 ২/৬৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৫৩ 


মাসউদের ন্রী। রাসূলুল্লাহ (সা) বললেন : তারা দুইটি ছোয়াব পাবে : আত্মীয়তার এবং 
সাদাকার ৷” 
হযরত যায়নাবের (রা) স্বামী হযরত REE OE RTE EE 
ইনতিকাল করেন। অন্তিম অবস্থায় তিনি স্ত্রী ও কন্যাদের দেখাশুনা ও বিয়ে-শাদীর 
ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কিছু ক্ষমতা দিয়ে যুবায়র ইবন আল-‘আওয়াম ও ‘আবদুল্লাহ 
ইবন যুবায়রের (রা) পক্ষে একটি অসীয়াত করে যান।* হযরত যায়নাব (রা) কখন 
কোথায় ইনতিকাল করেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় না। তবে ধারণা 
করা হয় যে, তিনি স্বামীর মৃত্যুর পর Et EN 
রাশিদার শেষের দিকে ইনতিকাল করেন।* | 


৮. বুখারী : আয-যাকাত, বামত ভালা তানিন, মুসলিম : আয-যাকাত, বাবু ফাদল আন- 
নাফাকাতি ‘আলাল আকরাবীন ওয়া আষ-যাওযি ওয়া আল-আওলাদ; উসুদুল গাবা-৫/৪৭০, ৪৭১; 
আল-ইসাবা-৪/৩১৩ 
৯. তাবাকাত-৩/১৫৯ 
১০. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৭৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আর কলাদি'উ বিন্ত EN (রা) 


মদীনার ‘আদী ইবন আন-নাজ্জার খান্দানের মেয়ে আর-করুবায়্য'উ । যে সকল আনসার 
পরিবার ইসলামের সেবায় মহান ভূমিকা পালন করেছে তার পরিবারটি এর অন্তর্গত । 
প্রথম পর্বে আল্লাহর রাসূল (সা), ইসলাম ও মক্কা থেকে আগত মুসলমানদের সেবায় এই 
পরিবারটির রয়েছে গৌরবময় অবদান ৷ তীর মহান পিতা মু‘আওবিয ইবন আল-হারিছ 
আল-আনসারী (রা)। তারা মোট সাত ভাই: ‘আওফ, মু‘আয, মু‘আওবিয, ইয়াস, 
‘আকিল, খালিদ, ও ‘আমির। তাদের মা ‘আফরা’ বিন্ত ‘উবাইদ আল-আনসারিয়্যা 
আন-নাজ্জারিয়্যা (রা) । তার প্রথম তিন সন্তানের পিতা আল-হারিছ ইবন রিফ‘আ আন- 
নাজ্জারী। কিন্তু তারা তাদের পিতার নামের চেয়ে মা ‘আফরার (রা) নামের সাথে অধিক 
পরিচিত। ইতিহাসে তারা 1,০ :৬% (‘আফরার ছেলেরা) নামে প্রসিদ্ধ । বাকী চারজনের 
পিতা আল-বুকাইর ইবন ‘আবদি ইয়ালীল আল-লায়ছী । ‘আফরার (রা) এই সাত ছেলের 
সকলে ইসলামের প্রথম যুদ্ধ বদরে হযরত রাসূলে কারীমের (সা) সাথে অংশগ্রহণ 
করেন। মদীনার যে ছয় ব্যক্তি মক্কায় গিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহর (সা) সংগে গোপনে 
দেখা করে ইসলাম গ্রহণ করেন রুবায়্য'উ-এর চাচা ‘আওফ তীদের একজন । তিনি 
একজন ‘আকাবীও অর্থাৎ ‘আকাবার দুইটি বাই‘আতের অংশীদার । তাঁর পিতা 
মু‘আওবিয ও অপর চাচা মু‘আয (রা) ‘আকাবার প্রথম বাই‘আতে অংশগ্রহণ করেন। 
তার দাদী ‘আফরা’ বিন্ত ‘উবাইদ মদীনায় ইসলামের বাণী পৌছার সূচনাপর্বে ইসলাম 
গ্রহণ করেন। রাসূলুল্লাহর (সা) মদীনায় আগমনের পর অন্য আনসারী মহিলাদের সাথে 
তিনিও বাই‘আত করেন। বদর যুদ্ধে রাসূলুল্লাহর (সা) পতাকাতলে শামিল হয়ে তীর 
সাতটি ছেলে অংশগ্রহণ করেন এবং দু'জন শাহাদাত বরণ করেন। তীর মত সৌভাগ্যের 
অধিকারী মুসলিম নারী জাতির মধ্যে দ্বিতীয় আর কেউ আছেন কি? 

আর-করুবায়্য‘উ-এর মা উম্মু ইয়াযীদ বিন্ত কায়সও মদীনার ‘আদী ইবন আন-নাজ্জার 
গোত্রের মেয়ে । 

আবূ জাহল যে কিনা এই উম্মাতের ফির‘আউন অভিধায় ভূষিত, বদরে তাকে ‘আফরা'র 
দুই ছেলে হত্যা করেন এবং রাসূলুল্লাহর (সা) নেক দু‘আর অধিকারী হন। তিনি দুআ 
করেন :” 


231 ১৯ TFB ss 5° a ss sl abl 2 
“আল্লাহ ‘আফরা’র দুই ছেলের প্রতি দয়া ও কযা যাতে 
TNE UU NT অহ ৮ 


১. আনসাব আল-আশরাফ-১/২৯৯; আহমাদ যীনী দাহলান, আস-সীরাহ্‌ আন-নাবাবিয়্যা-১/৩৮৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


_ আসহাবে রাসূলের জীবনকথা ২৫৫ 


 আর-রুবায়্যি'উ-এর ES EE EE TE CE HEE EEE 

তার বোন ফুরাই‘আ বিন্ত মু‘আওবিয । তিনিও একজন উঁচু স্তরের সাহাবিয়া ছিলেন। 
{ bles LLRs Cll ls alls) La anole) A 0) 42.৩ (মুজাবাতুদ 
. দা'‘ওয়াহ্‌) বলা হতো।* 

"পূর্বেই উল্লেখ করা হয়েছে, আর-রুবার্ি-এর. বাবা-চাচারা বদর যুদ্ধের বীর যোদ্ধা 
ছিলেন। সে দিন তারা জীবন দিয়ে পরবর্তীকালের ইসলামের বিজয়ধারার সূচনা করেন। 
এদিন কুরায়শ পক্ষের বীর সৈনিক আবুল ওয়ালীদ-“উতবা ইবন রাবী‘আ, তার ভাই 
শায়বা ও ছেলে আল-ওয়ালীদ ইবন ‘উতবাকে সংগে নিয়ে পৌত্তলিক বাহিনী থেকে 
বেরিয়ে মুসলিম বাহিনীর দিকে এগিয়ে এসে তাদেরকে দ্বন্ব যুদ্ধের আহ্বান জানায় । 
সাথে সাথে ‘আফরার তিন ছেলে যমু‘আওবিয, মু‘আয ও ‘আওফ অন্ত্রসজ্জিত অবস্থায় 
তাদের দিকে এগিয়ে যায়। তারা প্রশ্ন করে : তোমরা কারা? তারা বলেন : আমরা 
আনসারদের দলভুক্ত । তারা বললো : তোমাদের সাথে আমরা লড়তে চাই না । রাসূল 
(সা) তাদের ফিরে আসার নির্দেশ দিলেন এবং তাদেরই স্বগোত্রীয় হামযা, ‘আলী ও 
উবাইদাকে (রা) সামনে এগিয়ে যাওয়ার আদেশ করলেন। তারা এগিয়ে গেলেন 
লাল ক কহ ভয় মাহত যা] কেহ থাক: নহ কর 
ফেলেন। 
আর-রুবায়্যি‘উ-এর : পরিবারের লোকেরা জানতো এই উম্মাতের ফির‘আউন-আবূ জাহল 
ইসলামের প্রচার-প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধক। সে এমন ইতর প্রকৃতির যে আল্লাহর 
রাসূলকে (সা) কষ্ট দেয়, তাকে গালি দেয় । দুর্বল মুসলমানদের উপর নির্যাতন চালায় 
এবং তাদেরকে হত্যা করে। তাই আর-রুবায়্য'উ-এর বাবা যু‘আওবিয ও চাচা মু‘আয 
(রা) বাগে পেলে এই নরাধমকে হত্যার সিদ্ধান্ত নেন। তারা অঙ্গীকার করেন হয় তাকে 
হত্যা করবেন, নয়তো নিজেরা শহীদ হবেন। তাদের আরাধ্য সুযোগটি এসে গেল । তারা 
সাত ভাই বদর যুদ্ধে গেলেন । এর পরের ঘটনা বিখ্যাত মুহাজির সাহাবী হযরত ‘আবদুর 
রহমান ইবন ‘আওফ (রা) চমৎকার ভঙ্গিতে বর্ণনা করেছেন। তিনি বলেন :" 


col Uips> OU See 03 Sixes OF BB Sil cs ST ARE ME). 
VE # Si pl: ale 0 be pass JJG 3 Lgl wl SS 
Dl sf ALS ol “isl, ol fl wale : JU a fanned sl ৬ EAE 
ie ad LS: on Ge Oi aie JG 4s alo ns lw N13 JE ass 
i Cag ou Rid ale 1455 cal bg) 50 cle 2 2 sl 

His byl Lng 


২. EEE 
৩. সাহীহ আল-বুখারী : ফী ফারদিল খুমুস (৩১৪১), কী আল-মাগাযী (৩৯৬৪, ৩৯৮৮) : ন 
ফী আল-জিহাদ (১৭৫২); সিয়ারু আলাম আন-নুবালা- ১/২৫০; বানাত আস-সাহাবা-৬৬ 


http://islamiboi. wordpress.com 


Contents 


২৫৬ আসহাবে রাসূলের জীবনকথা 


বয়সী দুই তরুণ । তাদের অবস্থানকে আমার নিজের জন্য যেন নিরাপদ মনে করলাম 
না। এমন সময় তাদের একজন অন্য সঙ্গী যেন শুনতে না পায় এমনভাবে ফিস ফিস 
করে আমাকে বললো : চাচা! আমাকে একটু আবূ জাহলকে দেখিয়ে দিন । বললাম : 
ভাতিজা! তাকে দিয়ে তুমি কি করবে? বললো : আমি আল্লাহর সংগে অঙ্গীকার করেছি, 
যদি আমি তাকে দেখি, হয় তাকে হত্যা করবো, ESL OC aE EAT TORS 
একইভাবে একই কথা আমাকে বললো। 

“আবদুর রহমান ইবন ‘আওফ বলেন : তখন তাদের দুইজনের মাঝখানে আমি অবস্থান 
করতে পেরে কী যে খুশী অনুভব করতে লাগলাম! আমি হাত দিয়ে ইশারা করে তাদের 
আবূ জাহলকে দেখিয়ে দিলাম সাথে সাথে দুইটি বাজ পাখীর মত তারা আবূ জাহলের 
উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করলো । তারা ছিল ‘আফরার দুই ছেলে ৷’ 

আবূ জাহলকে হত্যার পর তারা বীর বিক্ৰমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। এই বদরেই 
আর -রুবায়্য“উ-এর মহান পিতা মু‘আওবিয (রা) শাহাদাত বরণ করেন।* আবূ জাহলকে 
হত্যার ব্যাপারে রাসূলকে (সা) প্রশ্ন করা হয়েছিল : তাকে হত্যার ক্ষেত্রে তাদের 
দুইজনের সংগে আর কে ছিল? বললেন : ফেরেশতাগণ এবং ‘আবদুল্লাহ ইবন মাসউদ 
শেষ আঘাত হানে। আবূ জাহলের হত্যার পর রাসূল (সা) বললেন: আবূ জাহলের 
অবস্থা কি তা কেউ দেখে আসতে পারবে কি? ইবন মাসউদ (রা) বললেন : ইয়া 
রাসূলাল্লাহ! আমি যাচ্ছি। তিনি গিয়ে দেখেন ‘আফরার দুই ছেলে তাকে এমন আঘাত 
হেনেছে যে সে একেবারে ঠাণ্ডা হয়ে গেছে৷ 

হযরত রাসূলে কারীমের (সা) মদীনায় হিজরাতের পূর্বে আর-ক্ুবায়্য*উ (রা) ইসলাম 
গ্রহণ করেন। তখন তিনি একজন কিশোরী । রাসূল (সা) মক্কা থেকে কৃূবায় এসে 
উঠলেন। সেখানে তিন দিন অবস্থানের পর মদীনার কেন্দরস্থলের দিকে যাত্রা করেন এবং 
মসজিদে নববীর পাশে হযরত আবু আইউব আল-আনসারীর (রা) গৃহে ওঠেন । তীর এই 
শুভাগমনে গোটা মদীনা আনন্দে ফেটে পড়ে। তার গমন পথের দুই ধারে শিশু ও 
কিশোর-কিশোরীরা দাড়িয়ে নেচে-গেয়ে তাকে স্বাগতম জানায় । তাদের স্বাগত সঙ্গীতের 
একটি চরণ ছিল এরকম : 


NEE ES HC CONES dN 
রাসূল (সা) তাদের লক্ষ্য করে বললেন : তোমরা কি আমাকে ভালোবাস? তারা বললো : 
হা । তিনি বললেন : আল্লাহ জানেন, আমার অন্তর তোমাদের ভালোবাসে। 


৪. আল-ইসতিবসার-৬৬ 
৫. ‘উয়ূন আল-আছার-১/৩১৫; আস-সীরাহ্‌ আল-হালারিয়্যা-২/৪৩৩ 


 http:/lislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৫৭ 


অনেকে বলেছেন, এই কিশোর-কিশোরীদের মধ্যে আর-রুবায়্যি'উও ছিলেন।* বয়স 
বাড়ার সাথে রাসূলে কারীম (সা) ও ইসলামের প্রচার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নানাভাবে 
নিজেকে জড়িয়ে ফেলেন বিভিন্ন দৃশ্যপটে তাকে উপস্থিত দেখা যায় । ইসলামের সেবায় 
অতুলনীয় ত্যাগের জন্য রাসূল (সা) এই পরিবারের সদস্যদের বিশেষ মর্যাদার দৃষ্টিতে 
দেখতেন । সব সময় হযরত রাসূলে কারীমের (সা) ইচ্ছা-অনিচ্ছা ও সুখ-সুবিধার খৌজ- 
খবর রাখতেন। রাসূল (সা) তাজা খেজুরের সাথে কচি শশা খেতে পছন্দ করতেন । 
আর-রুবায়্য'উ বলেন : আমার পিতা মু‘আওবিয ইবন ‘আফরা (রা) একটি পাত্রে এক 
সা’ তাজা খেজুর ও তার উপর কিছু কচি শশা দিয়ে আমাকে রাসূলুল্লাহর (সা) নিকট 
পাঠান। তিনি শশা পছন্দ করতেন। সেই সময় বাহরাইন থেকে রাসূলের (সা) নিকট 
কিছু গহনা এসেছিল । তিনি তার থেকে এক মুট গহনা নিয়ে আমাকে দেন। অপর একটি 
বর্ণনায় স্বর্ণের কথা এসেছে। তারপর বলেন : এ দিয়ে সাজবে। অথবা বলেন : এ দিয়ে 
' গহনা বানিয়ে পরবে ।* 


বিয়ের বয়স হলে বিখ্যাত মুহাজির সাহাবী ইয়াস ইবন আল-বুকাইর আল-লায়ছীর সাথে 
বিয়ে হয় এবং তার গুরসে জন্মগ্রহণ করে ছেলে মুহাম্মাদ ইবন ইয়াস। তীর এই বিয়ের 
বিশেষ মহত্ব ও মর্যাদা এই যে, বিয়ের দিন সকালে রাসুল (সা) তাদের বাড়ীতে যান 
এবং তার বিছানায় বসেন। ত তলা কযা: OTT 
সেকথা বলেছেন এভাবে :” 


EES os ULES le sl ply de dl Fa “dl Clie 
ol 31 2 15 SUT te 53 00 25230 BBL txyild olns2s col 
M3 le al slo Sl dy) Ud JUS 26 Bb plas 5 bahy : Galax] dG 
lds ln JPY : dls) 29 US AS EIS A ds ln ss: 

LoL 
‘আমার বিয়ের দিন সকালে রাসুলুল্লাহ (সা) আমাদের বাড়ীতে এসে আমার ঘরে প্রবেশ 
করেন এবং বিছানায় বসেন । আমাদের ছোট ছোট মেয়েরা দফ বাজিয়ে বদর যুদ্ধে নিহত 
আমার বাপ-চাচাদের প্রশংসামূলক গীত সুর করে গাচ্ছিল। এর মধ্যে একজন গাইলো : 


আমাদের নবী আছেন যিনি ভবিষ্যতের কথা জানেন । তখন রাসূল (সা) তাকে বললেন : 
এটা বাদ দাও। আগে তোমরা যা বলছিলে তাই বল । অপর একটি বর্ণনায় এসেছে: 


৬. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৫০, ১৫১ 

৭. বুখারী, ফী আল-আত'‘ইমা-৯/৪৯৫; মুসলিম ফী আল-আশরিবা (২০৪৩); তিরমিযী (১৮৪৫) ও 
ইবন মাজাহ (৩৩২৫) ফী আল-আত‘ইমা; মাজমা‘উয যাওয়ায়িদ লিল হায়ছামী-৯/১৩ 

৮. বুখারী ফী আন-নিকাহ (৫১৪৭); ফী আল-মাগাযী (৪০০১); তিরমিষী-১০৯০; তাবাকাত-৮/৩২৮; 
তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৬০৯ 


৩৩_- TE CET PE CEE 


Contents 


২৫৮ আসহাবে রাসূলের জীবনকথা 


একথা বলো না। বরং আগে যা বলছিলে তাই বল । মূলতঃ ত ৪ তীর প্রতি যে ভব্যিষতের 
জ্ঞান আরোপ করা হয়েছে, ত তা থেকে বিরত রাখার জন্য একথা বলেন। | 


ইমাম আয-যাহাবী এ ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে :* 
(TE THOS HE AEST 
‘নবী (সা) তার বিয়ের দিন সকালে তার সাথে আত্মীয়তার সূত্রে তাকে দেখতে যান ৷' 
আর-রুবায়্য'উ-এর বিয়ের দিন রাসূলুল্লাহর (সা) উপস্থিতি সম্ভবতঃ ত তার প্রতি তথা তার 
পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ছিল। কারণ, ইসলামের জন্য এ পরিবারটির যে 
ত্যাগ ও কুরবানী ছিল তা রাসূল (সা) উপেক্ষা করতে পারেননি । ইসলামের জন্য এ 
পরিবার তাদের অর্থ-সম্পদ ব্যয় করেছে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জীবনও 
দিয়েছে। সুতরাং পিতৃহারা এই মেয়েটি যার পিতা আবূ জাহলের ঘাতক এবং যিনি বদরে 
শাহাদাত বরণ করেছেন, তার আনন্দের দিনে রাসূল (সা) কিভাবে দূরে থাকতে পারেন? 


যুদ্ধের ময়দানে 

আর-রুবায়্য*'-এর পিতা বদর যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে জিহাদের সূচনা করেন, তীর 
মেয়ে হিসেবে তিনি সে ধারাবাহিকতা অব্যাহত রাখেন। পিতার রক্ত তার ধমনীতে 
প্রবাহিত ছিল। তাই তার মধ্যে ছিল জিহাদে গমনের অদম্য স্পৃহা । জিহাদের সীমাহীন 
গুরুত্‌ তিনি পূর্ণরূপে অনুধাবন করেন। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাসুলুল্লাহর 
(সা) সংগে বেশ কিছু জিহাদে যোগ দেন। ইবন কাছীর (রহ) বলেন : তিনি রাসূলুল্লাহর 
(সা) সংগে জিহাদে যেতেন। আহতদের ওষুধ সেবন এবং ক্ষত-বিক্ষতদের পানি পান 
করাতেন । তিনি নিজেই বলেছেন :”* 


23533 Feeds alae! PR id ply “l se sl © 35 US 


Aidt IL Sl ol 
‘আমরা EOE (সা) সংগে জিহাদে যেতাম । মুজাহিদদের পানি পান করাতাম, 
তাদের সেবা করতাম এবং আহত-নিহতদের মদীনায় পাঠাতাম ॥' Co 
৬ষ্ঠ হিজরীর যুলকা'দা মাসে হুদায়বিয়াতে মক্কার পৌত্তলিকদের সং গে রাসূলুল্লাহর (সা) 
যে সন্ধি-চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চৌদ্দ শো মুজাহিদের মধ্যে তিনিও ছিলেন একজন । 
সেখানে রাসূলুল্লাহর (সা) হাতে পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধে জীবন বাজি রাখার যে 
বাই‘আত অনুষ্ঠিত হয়, তিনিও সে বাই‘আত করেন। এ বাই‘আতকে বাই‘আতে 
রিদওয়ান ডবল বছর লজ দত 0 


৯. a আলাম আন-নুবালা’-৩/১৯৮ 
০. সিফাতুস সাফওয়া-২/৭১; আত-তাজ আল-জামি' rE 8/৩88 


http:/fislamiboi. wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৫৯ 


অপরিসীম আল্লাহ রাব্বুল ‘আলামীন ও তাঁর রাসূল (সা) যে এ বাই'আতকে খুবই 
পছন্দ করেছেন তা কুরআন ও হাদীছের বাণীতে স্পষ্ট জানা যায়। যেমন : : আল্লাহ 
বলেন:” 


TE Lb CE bo - 4 593: bl কে cab ool Lt nl oi ণ! 


ER SRE AEC OE TEER AEE 


হাত তাদের হাতের উপর । অতঃপর যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম তারই 
এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন” 

এ আয়াতে রাসূলুল্লাহর (সা) হাতে হাত রেখে বাই‘আত করাকে আল্লাহর হাতে হাত 
রেখে বাই‘আত করা বলা হয়েছে। এতে এ বাই‘আতের বিরাট গুরুত্ প্রমাণিত হয় । 
হযরত রাসূলে কারীম (সা) এ বাই‘আতের গুরুত্ব সম্পর্কে বলেছেন :** 


Bad eas el 0 of UN os 3 
‘বৃক্ষের নীচে বাই‘আতকারীদের কেউই জাহায্নামে প্রবেশ করবে না 
সেদিন বাই‘আতকারীদের উদ্দেশ্যে রাসূল (সা) বলেন :* 


0431 l BEE rl cl 
‘আজ তোমরা পৃথিবীর অধিবাসীদের মধ্যে সর্বোত্তম মানুষ 


আবূ জাহলের ঘাতক তার মহান পিতাকে নিয়ে আর-রুবায়্যি“উর (রা) গর্বের অন্ত ছিল 
না। আবূ জাহলের মা আসমা’ বিন্ত মাখরামার সাথে তার একটি ঘটনা দ্বারা একথা 
প্রমাণিত হয়। আর-রুবায়্য*্উ (রা) বলেন: 

আমি ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) খিলাফতকালে একদিন কয়েকজন আনসারী 
মহিলার সাথে আবূ জাহলের মা আসমা!’ বিনৃত মাখরামার নিকট গেলাম । আবদুল্লাহ 
ইয়ামন থেকে মদীনায় তার মা আসমার নিকট আতর পাঠাতেন, আর তিনি তা বিক্রী 
করতেন। আমরাও তার নিকট থেকে আতর কিনতাম। সেদিন আমার শিশিতে আতর 
ভরে ওযন দিলেন, যেমন আমার সাথীদের আতর ওযন দিয়েছিলেন। তারপর বললেন : 


১১. সূরা আল-ফাতহ-১০ 
১২. মুসলিম (২৪৯৬); তাবাকাত-২/১০০, ১০১ 
১৩. বুখারী : বাবু গাযওয়াতিল ফাতহ্‌ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৬০ আসহাবে রাসূলের জীবনকথা 


আপনাদের কার নিকট কত পাওনা থাকলো তা লিখিয়ে দিন। আমি বললাম : আর- ' 
রুবায়্য“উ বিন্ত মু‘আওবিযের পাওনা লিখুন । 
আসমা’ আমার নাম শুনেই বলে উঠলেন: 45> - হালকা । শব্দটি অভিশাপমূলক। 
অর্থাৎ গলায় যন্ত্রণা হয়ে তোমার মরণ হোক । তারপর বললেন : তুমি কি কুরায়শ নেতার 
হত্যাকারীর মেয়ে? 
' বললাম : নেতার নয়, EE EEE ELE 
বললেন : আল্লাহর কসম! তোমার নিকট আমি কিছুই বেচবো না। 
আমিও বললাম : আল্লাহর কসম! আমিও আপনার নিকট থেকে আর কখনো কিছু 
কিনবো না। তোমার এ আতরে কোন সুগন্ধিই নেই । মতান্তরে একথাও বলেন যে, 
আপনার আতর ছাড়া আর কারো আতরে আমি পঁচা গন্ধ পাইনি । একথাগুলো বলে আমি 
উঠে চলে আসি । আসলে উত্তেজনাবশতঃ Ll A Ne Lod তার আতরের চেয়ে 
সুগন্ধ আতর আমি কখনো শুকিনি।* 

হাদীছ বৰ্ণনা 
কেবল জিহাদে গমনের ক্ষেত্রেই তার প্রবল আগ্রহ ছিল তা নয়, শরী‘আতের বিভিন্ন বিষয় 
জানা এবং রাসূলুল্লাহর (সা) বাণী শোনা ও আচরণ পর্যবেক্ষণেও তীর ছিল সমান 
আগ্রহ । আর এ উদ্দেশ্যে তিনি প্রায়ই উম্মুল মুমিনীন হযরত ‘আয়িশার (রা) নিকট 
যেতেন। তাই তার থেকে রাসূলুল্লাহর (সা) বেশ কিছু সুনানের ব্যাখ্যা পাওয়া যায় । 
' তেমনি তার থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহর (সা) বেশ কিছু গুণ-বৈশিষ্ট্য । ইমাম আয- 
যাহাবী বলেছেন : তিনি রাসূলুল্লাহর (সা) সাহচর্য যেমন পেয়েছেন তেমনি তার হাদীছও 
বর্ণনা করেছেন। তীর থেকে রাসূলুল্লাহর (সা) ২১ (একুশ)টি হাদীছ বর্ণিত হয়েছে। 
ETE UCR RCT 
মুত্তাফাক ‘আলাইহি ।* 


উঁচু স্তরের অনেক 'আলিম তাবি' ভার নিকট হাদীছ শুনেছেন এবং তার সুত্রে বর্ণনাও 
করেছেন। সেই সকল বিখ্যাত তাবি'ঈদের কয়েকজন হলেন: 


সুলায়মান ইবন ইয়াসার ও আবূ সালামা ইবন 'আবদির রহমান। এ দুইজন হলেন 
সাতজন প্রথম সারির আলিম তাবি‘ঈর অন্তর্গত । তাছাড়া আবু ‘উবায়দা মুহাম্মাদ ইবন 
‘আম্মার ইবন ইয়াসির, ইবন ‘উমারের (রা) আযাদকৃত দাস না্ফি‘, ‘উবাদা ইবন আল- 
ওয়ালীদ ইবন ‘উবাদা ইবন আস-সামিত (রা), খালিদ ইবন যাকওয়ান, আমতা 


" ১৪. আল-মাগাযী লিল ওয়াকিদী- ১/৮৯; তাবাকাত-৮/৩০০, ৩০১; আনসাব আল-আশরাফ-১/২৯৮; 
সিয়ারু আলাম আন-নুবালা-৩/১৯৯ 
2৫. জাওয়ামি‘'উ আস-সীরাহ্‌ আন-নাবাবিয়্যা-২৮২; বানাত আস-সাহাবা-১৬৭, ১৬৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৬১ 


মুহাম্মাদ ইবন ‘আকীল, আয়িশা বিন্ত আনাস ইবন মালিক প্রমুখ ।”* 
সাহাবায়ে কিরাম (রা) হযরত রাসূলে কারীমের (সা) চেহারার দীপ্তি ও সৌন্দর্যের 
চমৎকার সব বর্ণনা দিয়েছেন। তার মধ্যে কারো কারো বর্ণনার কিছু বাক্যের অনুপম 
la পাঠক ও শ্রোতাকে দারুণ মুগ্ধ করে। যেমন হযরত আবু হুরায়রার (রা) একটি 
5S | OS Mls ale dl so dl Jou) 0 Gol BS ys ul 
“আমি রাসূলুল্লাহর (সা) চেয়ে অধিকতর সুন্দর কোন কিছু কখনো দেখিনি । যেন সূর্য 
ছুটছে।’ রাসূলুল্লাহর (সা) মুখমণ্ডলের সৌন্দর্যের চলমান দীপ্তিকে কক্ষপথে চলমান সূর্যের 
সাথে তুলনা করেছেন। এ রকম একটি অনুপম উক্তি আর-রুবায়্য‘উ-এর বর্ণনায় পাওয়া 


যায়। একবার আবু ‘উবায়দা তাকে অনুরোধ করলেন রাসূলুল্লাহর (সা) সৌন্দর্যের একটি 
বর্ণনা দিতে । তিনি ব ললেন :* 

Ab al CW ly sb 
‘বেটা, তুমি যদি তাকে দেখতে তাহলে বলতে, সূর্যের উদয় হচ্ছে’ সত্যি এ এক অপূর্ব 
বৰ্ণনা । 
একবার রাসূলুল্লাহ (সা) রুবায়্য‘উ-এর বাড়ীতে ওযু করেন। কিভাবে তিনি ওযু 
করেছিলেন, রুবায়্যি‘উ (রা) তা প্রত্যক্ষ করেন । পরবর্তীতে তিনি তা বর্ণনা করতেন। সে 
বর্ণনা শোনার জন্য বহু মানুষ তার নিকট আসতেন । একবার আবদুল্লাহ ইবন ‘আব্বাস 
(রা) আসেন এবং রাসূলুল্লাহর (সা) ওযুর অবস্থা বর্ণনা করার অনুরোধ জানান ।** তীর 
সেই বর্ণনাটি হাদীছের বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে ।** 
এ পৃথিবীতে এক জোড়া নর-নারীর দাম্পত্য জীবন যাপন যেমন স্বাভাবিক তেমনি সে 
জীবনে মনোমালিন্য, কলহ এবং বিচ্ছেদও স্বাভাবিক । আর-রুবায়্য“ (রা)-এর 
জীবনেও এমনটি ঘটেছিল । দীর্ঘদিন স্বামী ইয়াস ইবন আল-বুকাইরের সাথে থাকার পর 
পরস্পরের মধ্যে এমন বিরোধ সৃষ্টি হয় যে কোনভাবেই এক সাথে থাকা সম্ভব হলো না। 
বিষয়টির বর্ণনা তিনি এভাবে দিয়েছেন: ‘আমার ও আমার চাচাতো ভাই অর্থাৎ স্বামীর 
মধ্যে একদিন ঝগড়া হলো । আমি তাকে বললাম : আমার যা কিছু আছে সব নিয়ে তুমি 
আমাকে পৃথক করে দাও । সে বললো : ঠিক আছে, আমি তাই করলাম । রুবায়্যি'উ (রা) 


১৬. আল-ইসতী‘আব-৪/৩০২; তাহযীব আত-তাহযীব-১২/৪১৮; সিয়ারু আ‘লাম .আন-নুবালা’-৩/১৯৮ 
১৭. মুসনাদে আহমাদ-২/৩৫০, ৩৮০; বানাত আস-সাহাবা-১৬৬ 

১৮. দালায়িল আন-নুবুওয়াহ্‌ লিল বায়হাকী-১/২০০; উসুদুল গাবা-৫/৪৫৫ 

১৯. তাফসীর আল-কুরতুবী-৬/৮৯ 


' ২০. আবু দাউদ : ফী আত-তাহারা-বাবু সিফাতি ওয়াদুয়িন নাবী (সা); আত-ভিরমধী: আত- 


তাহারাহ্‌ (৩৩); ইবন মাজাহ (৪১৮) 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৬২ আসহাবে রাসূলের জীবনকথা 


"বলেন : আল্লাহর কসম! সে আমার সবকিছু নিয়ে নিল, এমনকি বিছানাটিও । আমি 
₹ ডঁছমানের (রা) নিকট গিয়ে সব কথা তাকে খুলে বললাম । তিনি তখন অবরুদ্দ্ধ 
অবস্থায় । বললেন : শর্ত পূর্ণ করাই উচিত । ইয়াসকে লক্ষ্য করে বললেন : তুমি ইচ্ছা 
করলে তার যা কিছু আছে সব নিতে পার, এমনকি চুলের ফিতাটি পর্যন্ত ।** তাঁদের এই 
বিচ্ছেদের ঘটনাটি ঘটে হিজরী ৩৫ সনে। 


হযরত রুবায়্য“্ড (রা) দীর্ঘ জীবন পেয়েছিলেন বলে জানা যায়। তবে সুনির্দিষ্টভাবে 
ওফাতের সনটি জানা যায় না। ইমাম আয-যাহাবী (রহ) বলেছেন, তিনি হিজরী ৭০ 
(সত্তর) সনের পরে ‘আবদুল মালিক ইবন মারওয়ানের খিলাফতকালে ইনতিকাল 
করেন।** অবশ্য কোন কোন সূত্র হিজরী ৪৫ (পঁয়তাল্লিশ) সনে তার মৃত্যুর কথা উল্লেখ 
করেছে। ‘আল্লামা আয-যিরিক্লী বলেছেন, LALA, MLL MMA 
পর্যন্ত জীবিত ছিলেন।** 


২১. আল-২ইসাবা-৪/২৯৪; সিয় রু আলাম আন-নুবালা-৩/৩০০ 
২২. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-৩/৩০০ 
২৩. আল-আ‘লাম-৩/৩৯ 


http://islamiboi.wordpress.com 


Contents 


হিন্দ (রা) বিন্ত ‘উতবা 


‘উতবা ইবন রাবী‘আ ইবন ‘আবদু মান্নাফ ইবন ‘আবদু শামস-এর কন্যা হিন্দ । তার মা 
খান্দানের সন্তান।' ইসলাম-পূর্ব ও ইসলাম-পরবর্তী আরবে যে সকল মহিলা বিশেষ 
খ্যাতির অধিকারিণী তিনি তাদের একজন । তার বড় পরিচয় তিনি উমাইয়্যা খিলাফতের 
প্রতিষ্ঠাতা হযরত মু‘আবিয়া ইবন আবী সুফইয়ানের (রা) গৌরবাস্বিতা মা। 

কুরাইশ বংশের যুবক আল-ফাকিহ্‌ ইবন আল-মুগীরা আল-মাখযুমীর সাথে হিন্দ-এর 
প্রথম বিয়ে হয়, কিন্তু সে বিয়ে টেকেনি। ছাড়াছাড়ি হয়ে যায়। এই ছাড়াছাড়ি হওয়ার 
পশ্চাতে একটি চমকপ্রদ কাহিনী আছে, _আরবী সাহিত্যের প্রাচীন সূত্রসমূহে যা বর্ণিত 
হয়েছে। ঘটনাটি এই রকম : 

মক্কার কুরাইশ গোত্রের আল-মাখযুমী শাখার যুবক আল-ফাকিহ্‌ ইবন আল-মুগীরার 
সাথে হিন্দ-এর বিয়ে হয়। সে ছিল অতিথিপরায়ণ। অতিথিদের থাকার জন্য তার ছিল 
একটি অতিথিখানা। বাইরের লোক বিনা অনুমতিতে সব সময় সেখানে আসা-যাওয়া 
করতো । একদিন আল-ফাকিহ্‌ স্ত্রী হিন্দকে নিয়ে সেই ঘরে দুপুরে বিশ্রাম নিচ্ছিলো। এক 
সময় হিন্দকে নিদ্রাবস্থায় রেখে সে ঘর থেকে বের হয়ে যায়। এ সময় একজন আগন্তুক 
আসে এবং একজন মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখে দরজা থেকেই ফিরে যায়। ফেরার 
পথে লোকটি আল-ফাকিহ্‌’র সামনে পড়ে এবং তার সন্দেহ হয়। সে ঘরে ঢুকে হিন্দকে 
জিজ্ঞেস করে : এইমাত্র যে লোকটি তোমার নিকট থেকে বেরিয়ে গেল সে কে? হিন্দ 
বললেন : আমি কিছুই জানি না। কাউকে আমি দেখিনি । আল-ফাকিহ্‌ তার কথা বিশ্বাস 
করলো না। সে হিন্দকে ত তার পিতৃগৃহে চলে যাওয়ার জন্য বললো । ব্যাপারটি মানুষের 
মধ্যে জানাজানি হয়ে গেল । হিন্দ-এর পিতা ‘উতবা মেয়েকে বললো : তোমার ব্যাপারটি 
আমাকে খুলে বল । যদি আল-ফাকিহ্‌’র কথা সত্য হয় তাহলে কোন গুপ্ত ঘাতক দিয়ে 
আমি তাকে হত্যা করে ফেলবো । তাতে চিরদিনের জন্য তোমার দুর্নাম দূর হয়ে যাবে। 
আর সে মিথ্যাবাদী হলে আমি ইয়ামনের একজন বিখ্যাত কাহিন (ভবিষ্যদ্বক্তা)ঁ-এর 
নিকট বিচার দিব। হিন্দ বললেন : আব্বা, সে মিথ্যাবাদী । 

উতবা আল-ফারিহ্‌’র নিকট গেল এবং তাকে বললো : তুমি আমার মেয়ের প্রতি একটি 
বড় ধরনের অপবাদ দিয়েছো। হয় তুমি আসল সত্য প্রকাশ করবে, আর না হয় 
‘ইয়ামনের কাহিনের নিকট বিচারের জন্য তোমাকে যেতে হবে। সে বললো : ঠিক আছে, 
তাই UT বানু মাখযুমের নারী-পুরুষের একটি দল নিয়ে যেমন মন্ধা 


১. তাবাকাত-৮/২৩৫; তাযহীব আল-আসমা' ওয়াল লুগাত-২/৩৫ আল-ইসাবা ফী তামন়ীয আস- 
NT 


" http://islamiboi.wordpress.com 


Contents 


২৬৪ আসহাবে রাসূলের জীবনকথা 


থেকে ইয়ামনের দিকে বের হলো তেমনি ET রায় 
নারী-পুরুষের একটি দল নিয়ে । 
যখন তারা কাহিনের বাড়ীর কাছাকাছি পৌছলো তখন হিন্দ-এর চেহারা বিরূপ হয়ে ' 
গেল । তিনি বিমর্ষ হয়ে পড়লেন । এ অবস্থা দেখে তার পিতা তাকে বললো : মক্কা থেকে 
বের হওয়ার সময়' তোমার চেহারা তো এমন ছিল না? তিনি বললেন : আব্বা! আমি 
কোন খারাপ কাজ করেছি, এজন্য আমার চেহারার এ অবস্থা হয়নি, বরং আমি চিন্তা 
করছি, তোমরা যার নিকট যাচ্ছো সে তো একজন মানুষ ৷ সে ভুল ও শুদ্ধ দুটোই করতে 
পারে। হতে পারে আমার প্রতি দোষারোপ করে বসলো, আর তা চিরকাল আরবের 
মানুষের মুখে মুখে প্রচার হতে থাকলো । পিতা বললো : তুমি ঠিকই বলেছো। 
এক সময় তারা কাহিনের নিকট পৌছলো। মেয়েরা সারিবদ্ধ হয়ে দাড়ালো ৷ কাহিন 
একেকজনের নিকট গিয়ে তার মাথায় হাত রেখে বলছিল : যাও! তুমি তোমার কাজ 
কর। এক সময় সে হিন্দ-এর নিকট গেল এবং তার মাথায় হাত রেখে বললো : 

Hasler cote Sltalias 4), >) 24 °° 
‘যাও, তু তুমি কোন অন্মীল কাজ করোনি এবং তুমি ব্যভিচারিণীও নও । ভবিষ্যতে তুমি এক 
BES OOH OC ERD 
হিন 'কাহিনর নিকট থেকে রাই নেরিয়ে এলে আল করিব তারাহাত বর্ন ফিভ হিন 
সজোরে হাতটি ছাড়িয়ে নেন এবং আল-ফাকিহ্‌কে লক্ষ্য করে বলেন : আল্লাহর কসম! 
আমি চাই অন্য কারো ওরসে আমার গর্ভে সেই সন্তানের জন্ম হোক । অতঃপর পর আবূ 
সুফইয়ান তাকে বিয়ে করেন এবং মু‘আবিয়ার পিতা হন। 
বর্ণিত হয়েছে, আল-ফাকিহ্‌ থেকে পৃথক হওয়ার পর হিন্দ পিতাকে বললেন : আব্বা! 
আমার কোন মতামত ছাড়াই এই লোকটির সাথে তুমি আমার বিয়ে দিয়েছিলে । তারপর 
যা হওয়ার তাই হলো । এবার কোন ব্যক্তির স্বভাব বৈশিষ্ট্য আমার নিকট বিস্তারিতভাবে 
বর্ণনা না করে কারো সাথে আমার বিয়ে দেবে না। অতঃপর সুহাইল ইবন ‘আমর ও আবু 
সুফইয়ান ইবন হারব বিয়ের পয়গাম পাঠালেন। পিতা 'উতবা হিন্দ-এর নিকট নিম্নের 
চরণগুলির মাধ্যমে সে পয়গাম এভাবে উপস্থাপন করলো : 


Cxiiay 355g Saly ILS) + lgdy 23> 02s dag IS 
 pligg Jez Nf bgialog + alaiy hl BL giles 
(৯ ১81 ১! ie 5 Yl A 
LBS BE LL SPAIN) + bres Sb SUG 


‘ওহে নারী জাতির হিন্দ! EPO LA oA Lh DC es 
তোমার প্রতি তাদের আগ্রহ ও সন্তুষ্টি আছে। 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২৬৫ 


তাদের অনুগ্রহ ও কল্যাণে জীবন যাপন করা যায় । তারা ক্ষতি ও উপকার দুটোই করতে 
পারে। 

তারা দু'জন মহানুভব ও দানশীল । তারা দু'জন উজ্জ্বলমুখমণ্ডল বিশিষ্ট সাহসী বীর । 
তোমার নিকট উপস্থাপন করলাম । তুমিই নির্বাচন কর, কারণ তুমি দৃূরদৃষ্টিসম্পন্না 
বুদ্ধিমতী মহিলা । ধোকা ও প্রতারণার আশ্রয় নিও না। কারণ যে প্রতারণা করে সে 
হিন্দ বললেন : আব্বা! আমি এসব কিছু শুনতে চাই না। আপনি তাদের দু'জনের স্বভাব- 
বৈশিষ্ট্য আমার কাছে একটু ব্যাখ্যা করুন । তাহলে আমার জন্য অধিকতর উপযোগী কে 
তা আমি নির্ধারণ করতে পারবো । ‘উতবা এবার সুহাইলের বর্ণনা দিতে গিয়ে বললো : 
একজন তো গোত্রের উঁচু স্থানীয় ও বিত্তবান । তুমি তার আনুগত্য করলে সে তোমার 
অনুগত থাকবে। তুমি তার প্রতি বিরূপ হলে সে তোমার কাছে নত হবে । তার পরিবার 
ও সম্পদের ব্যাপারে তুমি তার উপর কর্তৃত্ব করবে। আর অন্যজন উঁচু বংশ ও সঠিক 
সিদ্ধান্তের জন্য সকলের নিকট পরিচিত। সে তার গোত্রের সম্মান ও মর্যাদা । প্রচণ্ড 
আত্মমর্যাদাবোধ সম্পন্ন, অত্যন্ত সতর্ক, সম্পদের পাহারায় উদাসীন হয়ে ঘুমায় না এবং 
তার পরিবারের উপর থেকে তার লাঠি কখনো নামায় না। হিন্দ বললেন : আব্বা! প্রথম 
ব্যক্তি হবে একজন স্বাধীন নারীকে বিনষ্টকারী । সেই নারী বিদ্রোহী হলে আর আত্মসমর্পণ 
করবে না । স্বামীর ছায়াতলে মূলত সেই সবকিছু করবে স্বামী তার আনুগত্য করলে স্ত্রীর 
ইশারা-ইঙ্গিতে চলবে । পরিবারের লোকেরা তাকে ভয় করে চলবে । তখন তাদের অবস্থা 
খুব খারাপ হয়ে পড়বে। আর সে সময় সেই নারীর সকল নাজ-নোখরা ও ছলাকলাও 
নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে। এমতাবস্থায় সে যদি কোন সন্তানের জন্ম দেয়, সে সন্তান হবে 
নির্বোধ । এই লোকটির আলোচনা আমার নিকট করবেন না। তার নামও আর আমার 
নিকট উচ্চারণ করবেন না। আর অন্যজন পূতঃপবিত্র স্বাধীন ও কুমারী নারীর স্বামী 
হওয়ার যোগ্য । এ ব্যাপারে আমি নিঃসন্দেহ যে, তার গোত্র তার সিদ্ধান্ত পাল্টাতে পারবে 
না এবং কোন ভয়-ভীতি তাকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হবে না। এমন স্বভাব-বৈশিষ্ট্যের 
অধিকারী ব্যক্তিই আমার স্বামী হওয়ার যোগ্য । তার সাথেই আমাকে বিয়ে দিন। 'উতবা 
আবূ সুফইয়ানের সাথে হিন্দ-এর বিয়ে দেয়। তার ওঁরসে হিন্দ মু‘আবিয়া নামের পুত্রের 
জন্ম দেয়। সুহাইল ইবন ‘আমর হিন্দকে না পেয়ে দারুণ আহত হয় এবং তার 
মনোবেদনা একটি কবিতায় প্রকাশ করে। আবু সুফইয়ান কবিতাটি পাঠ করে মন্তব্য 
করেন : হিন্দ-এর তালাক ছাড়া যদি আর কোন কিছুতে তার কষ্ট দূর হতো, আমি তা 
করতাম । উক্ত কবিতায় সুহাইল আবু সুফইয়ানকে একটু হেয় করারও চেষ্টা করে। আবু 
সুফইয়ান একটি কবিতায় তার জবাব দেন। 

এর পরের ঘটনা সুহাইল অন্য মহিলাকে বিয়ে করে এবং তার গর্ভে সুহাইলের এক 
' ছেলের জন্ম হয়। ছেলেটি বড় হলে একদিন সুহাইল তাকে নিয়ে বেড়াতে বের হয়েছে। 
' পথে সে দেখতে পায় এক ব্যক্তি একটি মাদী উটের উপর সওয়ার হয়ে ছাগল চরাচ্ছে। 


৩৪ http://islamiboi.wordpress.com 


Contents 


২৬৬ আসহাবে রাসূলের জীবনকথা 


ছেলেটি পিতাকে বলে : আব্বা! এই ছোটগুলো কি বড়টির বাচ্চা? তার প্রশ্ন শুনে পিতা 
সুহাইলের মুখ থেকে স্বগতোক্তির মত বের হয় : ‘আল্লাহ্‌ হিন্দ-এর প্রতি দয়া ও করুণা 
করুন । এ মন্তব্য দ্বারা সে হিন্দ-এর দূরদৃষ্টির কথা স্মরণ করে।' 


ইবন সা‘দ অবশ্য বলেছেন, হিন্দ-এর প্রথম স্বামী হাফ্‌স ইবন আল-মুগীরা ইবন 
‘আবদুল্লাহ এবং তার গুঁরসে হিন্দ-এর পুত্র আবান-এর জন্ম হয়।* 
হিন্দ ভালোবাসতেন মুসাফির ইবন আবী ‘আমরকে । মুসাফিরও তাকে গভীরভাবে 
ভালোরাসতো। এই মুসাফির ছিল রূপ-সৌন্দর্যে, কাব্য প্রতিভা ও দানশীলতায় কুরাইশ 
যুবকদের মধ্যে শ্রেষ্ঠ । একদিন হিন্দ তাকে বললেন : যেহেতু তুমি দরিদ্র, তাই আমার 
পরিবার তোমার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে না । তুমি পার্শ্ববর্তী কোন রাজার 
নিকট যাও এবং সেখান থেকে কিছু সম্পদের মালিক হয়ে ফিরে এসে আমাকে বিয়ে 
করবে। মুসাফির হিন্দ-এর মাহরের অর্থ লাভের আশায় হীরার রাজা আন-নু‘মান ইবন 
আল-মুনযিরের নিকট গেল। কিছুদিন পর আবু সুফইয়ান ইবন হারব, মতান্তরে জনৈক 
ব্যক্তি মক্কা থেকে হীরায় গেল। মুসাফির তার নিকট মক্কার হাল-হাকীকত জিজ্ঞেস 
করলো এবং জানতে চাইলো সেখানকার নতুন কোন খবর আছে কিনা । আবু সুফইয়ান 
বললো : নতুন তেমন কোন খবর নেই । তবে আমি হিন্দ বিন্ত ‘উতবাকে বিয়ে করেছি । 
মুসাফির নিম্নের চরণ দু'টি আবৃত্তি করতে শুরু করলো :* 

b> Usy> sl ws aly + bos is sl in 0! NI 

Lgels gd ASL Ali + 2D) biz IHS 220 

‘ওহে, হিন্দ তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে এবং নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুতে পরিণত 
হয়েছে। সে এমন খারাপ মানুষের মত হয়ে গেছে যে তার অস্ত্র কোষমুক্ত করে, তীর- 
ধনুক দু’হাত দিয়ে উল্টে-পাল্টে দেখে ৷’ 
এক সময় মক্কায় ইসলামের অভ্যুদয় হলো । 
Sa CET SE UF SCALE 
দীর্ঘ সময় আল্লাহর রাসূল, ইসলাম ও মুসলমানদের মাত্রাছাড়া বিরুদ্ধাচরণ ও শকত্রুতায় 
অতিবাহিত হয়েছে। এ সময় শত্রুতা প্রকাশের কোন সুযোগই তিনি হাতছাড়া করেননি । 
স্বর্ণ ও অলঙ্কারের প্রতি মহিলাদের আবেগ স্বভাবগত । কোন অবস্থাতেই তারা এ দু'টো 
জিনিস হাতছাড়া করতে চায় না। কিন্তু হিন্দ দুটোর বিনিময়েও ইসলামের প্রচার-প্রসার 
ঠেকাতে মোটেই কার্পণ্য করেননি । মক্কা বিজয়ের দিন রাসূল (সা) আবূ সুফইয়ানের 


২. তারীখু দিমাশ্ক-তারাজিম আন-নিসা’-৪8০-৪৪১; আল-‘ইকদ আল-ফারীদ-৬/৮৯; আস-সাবীহ 
___ আল-হালাবিয়্যা-৬/৮৬-৮৯; মাজমা’ আয-যাওয়াহিদ- i ২৬৮ 

৩. তাবাকাত-৮/২৩৫ 

৪. আ‘লাম আন-নিসা’-৫/২৪২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৬৭ 


গৃহকে নিরাপদ বলে ঘোষণা দেন। তিনি বলেন, যে ব্যক্তি আবূ সুফইয়ানের ঘরে আশ্রয় 
নিবে সে নিরাপদ থাকবে। এ ঘোষণার পর আবু সুফইয়ান ঘরে প্রবেশ করতে চাইলে 
হিন্দ তাকে তিরস্কার করে বলেন : আল্লাহ তোমার অনিষ্ট করুন । তুমি একজন নিকৃষ্ট 
প্রবেশকারী * তার এমন মাত্রাছাড়া শত্রুতার কারণে রাসূল (সা) তাকে হত্যার ঘোষণা 
দেন। ইসলামের এহেন শক্র মক্কা বিজয়ের সময় ইসলামের ঘোষণা দেন। 

হিন্দ ছিলেন কুরাইশদের মধ্যে একজন অনন্যা মহিলা৷ তীর মধ্যে ছিল সিদ্ধান্ত গ্রহণের 
ক্ষমতা, বিচক্ষণতা, দুঃসাহস ও চমৎকার বর্ণনা ক্ষমতা । আর ছিল টনটনে 
আত্মমর্যাদাবোধ। দারুণ বিশুদ্ধভাষিণী ছিলেন। ইমাম আয-যাহাবী বলেছেন : হিন্দ 
ছিলেন কুরাইশদের অন্যতম সুন্দরী ও বুদ্ধিমতী মহিলা ।* চমৎকার কাব্য প্রতিভাও ছিল 
তীর । বদরে নিহতদের স্মরণে, বিশেষত তার পিতা ‘উতবা, ভাই আল-ওয়ালীদ ইবন 
‘উতবা এবং চাচা শায়বা ইবন রাবী‘আ ও অন্যদের স্মরণে তিনি অনেক মরসিয়া রচনা 
করেছেন। 

উমার রিদা কাহ্‌হালা হিন্দ-এর পরিচয় দিয়েছেন এভাবে: 


cE Hallo Sls JL, EE wl) (— rE — Axis EL LD 


LO Al Byeg dls ply 2330 BMJ 
‘রূপ, সৌন্দর্য, মতামত, সিদ্ধান্ত, বুদ্ধি-প্রজ্ঞা, ভাষার শুদ্ধতা ও অলঙ্কার, সাহিত্য, কবিতা, 
বীরত্-সাহসিকতা ও আত্মসম্মানবোধের অধিকারিণী ছিলেন হিন্দ বিন্ত ‘উতবা !” 
বর্ণিত হয়েছে, রাসূল (সা) ইসলাম প্রচারে আদিষ্ট হয়ে যখন কুরাইশ গোত্রের লোকদের 
সমবেত করে তাদের সামনে ইসলামের দা‘ওয়াত উপস্থাপন করেন তখন আবূ লাহাব 
তার প্রতিবাদ করে এবং তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বেরিয়ে আসে ৷ তারপর সে 
হিন্দ বিন্ত ‘উতবার নিকট এসে বলে : উতবার মেয়ে! আমি মুহাম্মাদের থেকে পৃথক 
হয়ে এসেছি এবং সে যা কিছু নিয়ে এসেছে বলে দাবী করছে তা গ্রহণ করতে অস্বীকার 
করেছি। আমি লাত ও উষ্যাকে সাহায্য করেছি এবং তাদের দু'জনকে প্রত্যাখ্যান করায় 
আমি মুহাম্মাদের প্রতি ক্ষুব্ধ হয়েছি। হিন্দ মন্তব্য করলেন : ‘উতবার বাবা! আল্লাহ 
আপনাকে ভালো প্রতিদান দিন৷ 
ইসলামের প্রতি হিন্দ-এর প্রচণ্ড বিদ্বেষ ও শত্রুতা ছিল । তা সত্ত্বেও তার মধ্যে অনেক গুণ 
বিদ্যমান ছিল। ইতিহাসে এমন একটি ঘটনা বর্ণিত হয়েছে যাতে তার প্রখর 
আত্মমর্যাদাবোধ এবং নারী জাতির প্রতি তীব্র সহানুভূতি ও সহমর্মিতা স্পষ্ট হয়ে উঠেছে। 
রাসূলুল্লাহর (সা) কন্যা হযরত যায়নাবের (রা) স্বামী আবুল ‘আস ইবন রাবী‘ (রা) 


৫. আয-যাহাবী, তারখী আল ইসলাম ওয়া তাবাকাত আল -মাশাহীর ওয়া আল-আ'লাম-৩/২৯৮ 
ড়. প্রাগুক্ত . . 

৭. আলাম আন-নিসা’-৫/২৪২ 
৮. সীরাতু ইবন হিশাম-১/৬৫৪ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৬৮ আসহাবে রাসূলের জীবনকথা 


মুসলিম বাহিনীর হাতে বন্দী হলেন মক্কায় অবস্থানরত স্ত্রী যায়নাবের (রা) চেষ্টায় এবং 
মুসলমানদের উদারতায় মুক্তি লাভ করে মক্কায় ফিরে যান । তবে মদীনা থেকে আসার 
সময় রাসূলুল্লাহকে (সা) কথা দিয়ে আসেন যে, মনঙ্ধায় পৌছে যায়নাবকে সসম্মানে 
মদীনায় পৌছে দেবেন। মক্কায় ফিরে তিনি স্ত্রী যায়নাবকে (রা) সফরের প্রস্তুতি গ্রহণ 
করতে বললেন। যায়নাব চুপে চুপে প্রস্তুতি নিতে লাগলেন। এ খবর হিন্দ-এর কানে 
গেল । তিনি গোপনে রাতের অন্ধকারে যায়নাবের নিকট গেলেন এবং বললেন : ‘ওহে 
মুহাম্মাদের মেয়ে! শুনতে পেলাম তুমি নাকি তোমার পিতার নিকট চলে যাচ্ছ? যায়নাব 
(রা) বলেন : এখনো সিদ্ধান্ত নিইনি। হিন্দ মনে করলেন, হয়তো যায়নাব ভার কাছে 
বিষয়টি গোপন করছে, তাই তিনি বললেন : আমার চাচাতো বোন! গোপন করো না। 
ভ্রমণ পথে তোমার কাজে লাগে এমন কোন জিনিসের প্রয়োজন থাকলে, অথবা অর্থের 
সংকট থাকলে আমাকে বল, আমি তোমাকে সাহায্য করবো । আমার কাছে লজ্জা করো 
না। পুরুষদের মধ্যে যে দ্বন্থ-ফাসাদ তা নারীদের সম্পর্কে কোন রকম প্রভাব ফেলে না। 
পরবর্তাঁকালে যায়নাব (রা) বলেছেন, আমার বিশ্বাস ছিল তিনি যা বলছেন তা করবেন। 
তা সত্বেও আমি তাকে ভয় ₹ করেছিলাম । তাই আমি আমার উদ্দেশ্যের কথা অস্বীকার 
করেছিলাম ৷” 
একদিন যায়নাব (রা) মক্কা থেকে মদীনার দিকে বের হলেন। কুরাইশরা তাকে বাধা 
দিয়ে আবার মক্কায় ফিরিয়ে দিল । একথা হিন্দ জানতে পেরে ভয়ঙ্কর রূপ ধারণ করে ঘর 
থেকে বের হলেন এবং সেই সব দুরাচারীদের সামনে গিয়ে তাদের এহেন দুষ্কর্মের জন্য 
কঠোর সমালোচনা করলেন । তাদের উদ্দেশ্যে নিম্নের চরণটিও আওড়ালেন :** 
dll sad oll Pl ds + Ble, be Dll Ll Sl 

‘সন্ধি ও শান্তির সময় কঠিন ও কঠোর গাধার মত আচরণ করতে পার, আর রণক্ষেত্রে 
ঝতুবতী নারীর রূপ ধারণ কর!” 
কুরাইশ পাষণ্ডরা যায়নাবকে (রা) ET TTA FASE 
যে, যায়নাব (রা) সন্তানসম্ভবা ছিলেন। পাষণ্ডরা উটের পিঠ থেকে ফেলে দেওয়ায় তিনি 
বেশ আঘাতও পেয়েছিলেন। তার সেবা ও আদর-আপ্যায়ন করার জন্য তীকে নিয়ে বানু 
হাশিম ও বানু উমাইয়্যার মেয়েরা বিবাদ শুরু করে দেয়। অবশেষে হিন্দ তাকে নিজের 
কাছে রেখে দেন এবং সেবা শুশ্রষা করে সুস্থ করে তোলেন । এ সময় হিন্দ প্রায়ই তাকে 
বলতেন, তোমার এ বিপদ তোমার বাবার জন্যই । 
হিজরী ২য় সনে সিরিয়া থেকে মক্কা অভিমুখী আবু সুফইয়ানের একটি বাণিজ্য কাফেলা 
নির্বিশ্নে পার করা এবং মুসলমানদেরকে চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে মঙ্ধার 
॥_. পৌত্তলিকদের বিশাল একটি বাহিনী বের হয়। এই বাহিনীর পুরোভাগে ছিল কুরাইশদের 

বাছা বাছা মানুষ ও নেতৃবৃন্দ । তারা সিদ্ধান্ত নেয় যে, বদরে পৌছে উট জবাই করে 
৯. প্রাগুক্ত 
১০. প্রাগুক্ত-১/৬৫৬; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৪৭২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৬৯ 


ভুরিভোজ এবং মদ পান করে আনন্দ ফুর্তি করবে। তারপর মুসলমানদের শিকড়সহ 
উৎখাত করবে। যাতে আরবের আর কেউ লয় ত বজাত ক 
দাড়াতে দুঃসাহস না করে। 

মক্কার এই পৌত্তলিক বাহিনীতে ছিল হিন্দ-এর পিতা, ভাই, চাচা ও তীর স্বামী । তবে 
_ তাৎপৰ্যপূৰ্ণ ব্যাপার এই যে, প্রতিপক্ষ মুসলিম বাহিনীতে ছিলেন তীর এক ভাই আবু 
হুযাইফা ইবন ‘উতবা (রা) ও তার আযাদকৃত দাস সালিম (রা) ৷ বদর যুদ্ধে এই আবু 
হুযাইফার (রা) ছিল এক গৌরবজনক ভূমিকা । 

এ যুদ্ধে তিনি পিতা ‘উতবাকে তাঁর সঙ্গে দ্বন্দ যুদ্ধের আহবান জানান হিন্দ তীর ভাইয়ের 
এহেন আচরণের নিন্দায় নিম্নের চরণ দু'টি বলেন :** 


ERY Ss wll i> al শ oyslb el 51 J>l 


GU i US LAS > + oe 5 IU, Ui 5s Li 
ত্যাড়া চোখ, বাকা দাত ও ; নিন্দিত ভাগ্যের অধিকারী আবু হুযাইফা দীনের ব্যাপারে 
নিকৃষ্ট মানুষ । 
তোমার পিতা যিনি তোমাকে ছোটবেলা থেকে প্রতিপালন করেছেন এবং কোন রকম 
বক্রতা ছাড়াই তুমি পূর্ণ যুবক হয়েছো, তার কৃতজ্ঞতা প্রকাশ করবে না?’ 
যুদ্ধের সূচনা পর্বেই হিন্দা'র পিতা, ভাই ও চাচা নিহত হয় শুধু তাই নয়, পৌত্তলিক 
বাহিনীর সত্তরজন বাছা বাছা সৈনিকও নিহত হয়। তাদের মৃত দেহ বদরে ফেলে রেখে 
অন্যরা মন্ধার পথ ধরে পালিয়ে যায়। এই পলায়নকারীদের পুরোভাগে ছিল হিন্দ-এর 
স্বামী আবূ সুফইয়ান। এ বিজয়ে মুসলমানরা যেমন দারুণ উৎফুল্ল হন তেমনি কুরাইশ 
বাহিনীর খবর মক্কায় পৌছলে সেখানের নারী-পুরুষ নির্বিশেষে সকলে হতবাক হয়ে যায় । 
প্রথমে অনেকে সে খবর বিশ্বাস করতে পারেনি। পরাজিতরা যখন মক্কায় ফিরতে লাগলো 
তখন খবরের যথার্থতা সম্পর্কে আর কোন সন্দেহ থাকলো না। ঘটনার ভয়াবহতায় 
মকন্ধাবাসীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো । আবূ লাহাব তো শোকে দুঃখে শয্যা 
নিল এবং সে অবস্থায় সাতদিন পরে জাহান্নামের পথে যাত্রা করে। তার জীবনের অবসান 
হয়। কুরাইশ নারীরা তাদের নিহতদের স্মরণে এক মাস ব্যাপী শোক পালন করে। বুক 
চাপড়িয়ে, মাথার চুল ছিড়ে তারা মাতম করতে থাকে। নিহত কোন সৈনিকের বাহন 
অথবা ঘোড়ার পাশে সমবেত হয়ে তারা রোনাজারি করতে থাকে। একমাত্র হিন্দ ছাড়া 
এই শোক প্রকাশ ও মাতম করা থেকে মক্কার কোন নারী বাদ যায়নি হা, হিন্দ কোন 
রকম শোক প্রকাশ করেননি। একদিন কিছু কুরাইশ মহিলা হিন্দ-এর নিকট গিয়ে প্রশ্ন 
করে : তুমি তোমার পিতা, ভাই, চাচা ও পরিবারের সদস্যদের জন্য একটু কীদলে নাঃ 
বললেন : আমি যদি তাদের জন্য কীদি তাহলে সে কথা মুহাম্মাদের নিকট পৌছে যাবে। 


১১. সিয়ারু আ‘লাম আন-নুবালা’-১/১৬৬; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ-৪৭২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৭০ আসহাবে রাসূলের জীবনকথা 


তারা এবং খাযরাজ গোত্রের নারীরা উৎফুল্ল হবে। আল্লাহর কসম! মুহাম্মাদ ও তার 
সহচরদের নিকট থেকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তেল-সুগন্ধি আমার জন্য হারাম । 
আমি যদি জানতাম কার্াকাটি ও মাতম আমার দুঃখ-বেদনা দূর করে দেবে তাহলে আমি 
কাদতাম। কিন্তু IO A lL ALG al 2a ald pd 
ব্যথা দূর হবে না। 

হিন্দ তেল-সুগন্ধির ধারে কাছেও গেলেন না এবং আবু সুফইয়ানের শয্যা থেকেও দূরে 
থাকলেন। পরবর্তী উহুদ যুদ্ধ পর্যন্ত মন্কাবাসীদেরকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে 
তুলতে লাগলেন। আর বদরে নিহতদের স্মরণে টু মিয়া কনা ব্ৰজত 
সকল মরসিয়ার কয়েকটি চরণ নিম্নরূপ :** 


aay Eb IS mw bgalog + UGS C2223 S00 8 
bay Ll ly Lady + eb Ioay Sip Lae al 
bass 2 lw WS + AE dT es | JF Sol 
‘আমি আল আবতাহ উপত্যকাদ্বয়ের নেতা এবং প্রতিটি বিদ্রোহীর অসৎ উদ্দেশ্য থেকে 
তাকে রক্ষাকারীর মৃত্যুতে কীদছি। 
তোমার ধ্বংস হোক! জেনে রাখ, আমি কাদছি সৎকর্মশীল উতবা, শায়বা এবং গোত্রের 
নিরাপত্তা বিধানকারী তার সন্তানের জন্য । তারা সবাই গালিবের বংশধরের মধ্যে উচু 
মর্যাদার অধিকারী । তাদের সম্মান ও মর্যাদা অনেক !' 
বদর যুদ্ধে হিন্দ-এর পিতা ‘উতবা, চাচা শায়বা এবং ভাই নিহত হলো । হিন্দ তাদের 
স্মরণে মরসিয়া গাইতে থাকেন। তৎকালীন ‘আরবের অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি আল- 
খানসা’। জাহিলী আমলের কোন এক যুদ্ধে তার দু’ভাই সাখর ও মু‘আবিয়া নিহত হয় । 
আল-খানসা’ সারা জীবন তাদের জন্য কেঁদেছেন, মাতম করেছেন এবং বহু মর্মস্পর্শী 
মরসিয়া রচনা করে সমগ্র আরববাসীকে তার নিজের শোকের অংশীদার করে তুলেছেন। 
এ কারণে ‘উকাজ মেলায় আল-খানসা’র হাওদা ও তাবুর সামনে পতাকা উড়িয়ে 
বিশেষভাবে চিহ্নিত করা হতো । তিনি বলতেন : আমি আরবের সবচেয়ে বড় মুসীবতগ্রস্ত 
মানুষ । হিন্দ এসব কথা অবগত হয়ে বলতেন : আমি আল-খানসা'’র চেয়েও বড় 
মুসীবতগ্রস্ত । তারপর তিনিও আল-খানসা'র মত হাওদা বিশেষভাবে চিহ্নিত করার 
নির্দেশ দেন এবং উকাজে উপস্থিত হন । তিনি বলেন : আমার উট আল-খানসা’র উটের 
কাছাকাছি নাও । তাই করা হলো । আল-খানসা’র কাছাকাছি গেলে তিনি বললেন : বোন! 
আপনার পরিচয় কি? বললেন : আমি হিন্দ বিন্ত ‘উতবা- আরবের সবচেয়ে বড় 
' মুসীবতগ্রস্ত মানুষ । আমি জানতে পেরেছি, আরববাসীর নিকট নিজেকে আপনি সবচেয়ে 


১২. শা‘ইরাত আল-‘আরাব-৪৬৮; আলাম আন-নিসা’-৫/২৪৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৭১ 


বড় বিপদগ্রস্ত মানুষ হিসেবে তুলে ধরেছেন। আপনার সেই বিপদটি কি? বললেন 
আমার পিতা ‘আমর, ভাই সাখর ও মু‘আবিয়ার মৃত্যু 


তিনি পাল্টা হিন্দকে প্রশ্ন করলেন: তা আপনার বিপদটা কি? বললেন : আমার পিতা 
‘উতবা ও ভাই আল-ওয়ালীদের মৃত্যু । আল-খানসা’ বললেন : এছাড়া আর কেউ আছে? 
তারপর তিনি আবূ ‘আমর, মু‘আবিয়া ও সারের স্মরণে একটি মরসিয়া কবিতা আবৃত্তি 
করেন।”* 


উহুদের প্রস্তুতি 
বদরের পর থেকে কুরাইশদের অন্তরে EE TET T° EES 
স্বামী অথবা প্রিয়জনদের স্মরণে শোক প্রকাশ করে চলেছে। তাদের অন্তরে বড় ব্যথা ৷ 
তঃপর মক্কার পৌত্তলিকরা বদরের উপযুক্ত বদলা নেওয়ার সিদ্ধান্ত নিল । মহিলারাও 
এবার জিদ ধরলো পুরুষদের সঙ্গে যুদ্ধে যাবার । তবে সাফওয়ান ইবন উমাইয়্যা এবং 
আরো কিছু অশ্বারোহী ও পদাতিক যোদ্ধা মহিলাদের সঙ্গে নিতে রাজি হচ্ছিল না। হিন্দ 
ঘর থেকে বেরিয়ে তাদের সামনে দাড়ালেন এবং সাফওয়ান ইবন উমাইয়্যাকে লক্ষ্য করে 
বললেন : তুমি তো বদরে প্রাণে বেঁচে গিয়ে নিরাপদে স্ত্রীর নিকট ফিরে এসেছিলে হা, 
এবার আমরা যাব এবং যুদ্ধে অংশগ্রহণ করবো । বদরে যাত্রাকালে আল-জুহফা থেকে 
না। সেবার তারা তাদের প্রিয়জনদের হারিয়েছে। 
' কুরাইশ বাহিনী মক্কা থেকে বের হয়ে মদীনার দিকে চললো । হিন্দ-এর নেতৃত্বে পনেরো 
জন মহিলাও তাদের সহযাত্রী হলো।* তাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে 
জ্বলছে। বদরে মুহাম্মাদের (সা) চাচা হামযা ইবন ‘আবদিল মুত্তালিব হিন্দ-এর প্রিয়তম 
ব্যক্তিকে হত্যা করেছে। তাই হিন্দ হাবশী ক্রীতদাস ওয়াহ্শীকে নানা রকম অঙ্গীকার 
করে উত্তেজিত ও উৎসাহিত করেছেন। সে যদি হামযাকে হত্যা করতে পারে তাহলে 
তিনি তাকে প্রচুর স্বর্ণ, অলঙ্কার ও অর্থ দিবেন। উল্লেখ্য যে, এই ওয়াহশী ছিলেন জুবায়র 
ইবন মুতইমের ক্রীতদাস । | 
উহুদের ময়দানে উভয় বাহিনী পরস্পর মুখোমুখি হলো। উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত 
oe ALF সেখানে নিহতদের স্মৃতিচারণ করছে। হিন্দ-এর 
নেতৃত্বে কুরাইশ নারীরা দফ ও তবলা বাজিয়ে নিম্নের এ গানটি গাইতে গাইতে তাদের 


১৩. আ‘লাম আন-নিসা’-৫/২৪৩ 

১৪. আনসাবুল আশরাফ-১/৩১২-৩১৩; মক্কা থেকে আর যে সকল নারী উহুদে গিয়েছিল তাদের মধ্যে 
অন্যতম হলো: সাফওয়ান ইবন উমাইয়্যার স্ত্রী বারযাহ্‌ বিন্ত মাসউদ আছ-ছাকাফী, তালহা ইবন 
আবী তালহার স্ত্রী সালামা বিন্ত সা'দ, আল-হারিছ ইবন হিশামের স্ত্রী ফাতিমা বিন্ত আল-ওয়ালীদ 
ইবন আল-মুগীরা ও ‘আমর ইবন আল-‘আসের স্ত্রী হিন্দ বিন্ত মুনাব্বিহ্‌ । (আল-ওয়াকিদী, আল- 
মাগাযী-১/২০২-২০৩) 


http://islamiboi.wordpress.com 


" Contents 
২৭২ আসহাবে রাসূলের জীবনকথা 


সারিবদ্ধ সৈনিকদের সামনে দিয়ে চক্কর দিতে লাগলো ।*৫ 
| dy I y2350l + [aS ol 
Sls 2 Gp 


‘তারকার কন্যা মোরা, নিপুণ চলার ভঙ্গি । সামনে যদি এগিয়ে যাও জড়িয়ে নেবো বুকে । 
আর যদি হটে যাও পিছে, পৃথক হয়ে যাব চিরদিনের তরে !' 

অপরদিকে মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন ও তার সাহায্যকে স্মরণ করছে। 
হযরত রাসূলে কারীম (সা) কিছু দক্ষ তীরন্দাযকে পাহাড়ের উপর একটি নির্দিষ্ট স্থানে 
নিয়োগ করলেন এবং গোটা বাহিনীকে এমনভাবে সাজালেন যে, কেউ ভুল না করলে 
আল্লাহর ইচ্ছায় বিজয় অবধারিত । 

যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে পৌত্তলিক বাহিনীর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠলো। 
মুসলিম বাহিনী বিজয়ের দ্বারপান্তে পৌছে গেল । কুরাইশ বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লো। 
কুরাইশ রমণীরা হেয়, লাঞ্চিত অবস্থায় যুদ্ধবন্দিনী হতে চলছিল । যুদ্ধের এমন এক 
পর্যায়ে কিছু মুসলিম সৈনিক শক্ৰূপক্ষের পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহে মনোযোগী হয়ে 
পড়লো, আর পাহাড়ের উপর নিয়োগকৃত তীরন্দায বাহিনীর কিছু সদস্য রাসূলুল্লাহর (সা) 
নির্দেশের কথা ভুলে গিয়ে স্থান ত্যাগ করলো । মুহূর্তের মধ্যে যুদ্ধের রূপ পাল্টে গেল । 
পলায়নপর পৌত্তলিক বাহিনী মুসলমানদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করলো । তারা 
ফিরে দাড়িয়ে পাল্টা আক্রমণ করে বসলো । মুসলিম বাহিনী হতচকিত হয়ে পড়লো । 
আবার যুদ্ধ শুরু হলো। বহু হতাহতসহ সত্তর (৭০) জন মুসলিম সৈনিক শাহাদত বরণের 
মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটলো । ওয়াহশীর হাতে হযরত হামযা (রা) শহীদ হলেন। 
কুরাইশরা আনন্দ-উল্লাসে ফেটে পড়লো । বদরের কঠিন বদলা নিতে পেরেছে মনে করে 
আত্মতৃপ্তি অনুভব করলো । সবচেয়ে বেশী খুশী হলেন হিন্দ । হামযার (রা) হত্যায় তিনি 
তুষ্ট হতে পারলেন না। তিনি কুরাইশ নারীদের সঙ্গে নিয়ে নিহত মুসলিম সৈনিকদের 
উপর ঝাপিয়ে পড়লেন এবং তাদের নাক, কান, হাত, পা ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গ কেটে 
চরমভাবে বিকৃতি সাধন করলেন । 

আল-বালাযুরী হিন্দ-এর নৃশংসতার বিবরণ দিতে গিয়ে বলেছেন: ‘ওয়াহশী হযরত 
হামযাকে হত্যা করে তীর বুক চিরে কলিজা বের করে এনে হিন্দ-এর হাতে দেয়। হিন্দ 
সেই কলিজা দাত দিয়ে চিবিয়ে থু থু করে ফেলে দেন । তারপর নিজে গিয়ে কেটে-কুটে 
' হামযার (রা) দেহ বিকৃত করে ফেলেন । হিন্দ তার দেহ থেকে দু’হাতের কজী, পাকস্থলী 
ও দু’ পা কেটে বিচ্ছিন্ন করে ফেলেন তারপর ফিরে এসে নিজের অঙ্গ থেকে মূল্যবান 
রত্নখচিত স্বর্ণের অলঙ্কার, যথা পায়ের খাড়ু, গলার হার ও কানের দুল খুলে ওয়াহশীর 


১৫. আ‘লাম আন-নিসা’- ৫/২৪৪; বিভিন্ন বর্ণনায় গানটির কিছু পার্থক্য দেখা যায়। 


‘http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৭৩ 


হাতে তুলে ক থক কল 
কারণ, এই হামযা বদর যুদ্ধে তার বাবা ‘উতবাকে হত্যা করেছিলেন ।* 
হযরত হামযার (রা) কলিজা EEOC VEEN SSE HE 
যদি হিন্দ হামযার কলিজা চিবিয়ে গিলে ফেলতো তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ ' 
করতো না। আল্লাহ রাব্বুল ‘আলামীন জাহান্নামের আগুনের জন্য হামযার গোশৃত স্পর্শ 
করা নিষিদ্ধ করেছেন।”' 

সে এমনই এক নিষ্ঠুর ও অমানবিক কাজ ছিল যার দায়ভার কুরাইশ দলপতি আব 
“সুফইয়ানও নিতে অস্বীকার করেন। তিনি একজন মুসলমানকে লক্ষ্য করে বলেন, 
আল্লাহর কসম! তোমাদের নিহতদের যে বিকৃতি সাধন করা হয়েছে তাতে যেমন আমি 
খুশী নই, তেমনি অখুশীও নই । আমি কাউকে বারণও করিনি, আবার করতেও বলিনি 
সবকিছু শেষ করে হিন্দ একটি উঁচু পাথরের SUNT 
উচ্চারণ করেন :** 


BCD Rt CIEE ll র্ট ১৯১ PI OEE EE) | 
S49 oe N+ 2 58 J ine be OSL 
oe ile ges hd + 5) tly Sse EY 


আগুনওয়ালা। আমার পিতা ‘উতবা, ভাই, চাচা ও দলের জন্য আমি ধৈর্যহারা হয়ে 
পড়েছিলাম। আমি, আমার অন্তরকে সস করেছি, অঙ্গীকার পূর্ণ করেছি। হে ওয়াহলী। 
তুমি আমার অন্তরকে রোগমুক্ত করেছো ৷’ 

বদরের ক্ষতি, অপমান ও লজ অনেকটা পুষিয়ে নিয়ে অ্তরভরা আন্দ-খুশী সহকারে 
কুরাইশরা ফিরে চললো । হিন্দ তখন গাইতে লাগলেন :** - 


BET TO EE LEE 


ag fore S320 Eas Ls + 05, py bs ED SS 


আমি ফিরে চলেছি, অথচ আমার অন্তরে রয়েছে বহু পুঞ্জিভূত ব্যথা । আমার উদ্দেশ্য যা 


ছিল তার কিছু অর্জনে ব্যর্থ হয়েছি। তবে আমি কিছু অর্জন করেছি। আমার উদ্দেশ্য এবং 
আমার চলার পথে যেমনটি আমি আশা করেছিলাম তেমনটি হয়নি৷’ fl 


মদীনাবাসীদের সঙ্গে সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে কুরাইশদের বেশ কয়েকটি বছর কেটে 


১৬. আনসাব আল-আশরাফ-১/৩২২ 
১৭. আ‘লাম আন-নিসা’-৫/২৪৫ 
১৮. আয-যাহাবী, তারীখ-২/২০৫ 
১৯. সীরাতু ইবন হিশাম-২/১৬৮ 


৩৫ http://islamiboi.wordpress.com 


Contents 


২৭৪ আসহাবে রাসূলের জীবনকথা 


গেল। খন্দকের যুদ্ধ, হদাইবিয়ার সন্ধি এবং সবশেষে মক্কা বিজয় । কোন উপায় না দেখে 
রাসূলুল্লাহর (সা) মক্কায় প্রবেশের আগের দিন কুরাইশ নেতা হিন্দ-এর স্বামী আবূ 
₹ সুফইয়ান গেলেন রাসূলুল্লাহর (সা) নিকট মক্কাবাসীদের নিরাপত্তার বিষয়ে আলোচনার 
জন্য। সেখানেই তিনি ইসলাম গ্রহণ করে মক্কায় ফিরে এসে ঘোষণা দেন : ওহে কুরাইশ 
সম্প্রদায়! তোমরা শুনে রাখ, আমি ইসলাম গ্রহণ করেছি। তোমরাও ইসলাম গ্রহণ কর। 
কারণ, মুহাম্মাদ তোমাদের নিকট এসে গেছেন এমন শক্তি-সামর্থ্য নিয়ে যার ধারণাও 
তোমাদের নেই। সঙ্গে সঙ্গে হিন্দ তার মাথাটি সজোরে চেপে ধরে বলেন : তুমি 
সম্প্রদায়ের RHEE: Shak Mol Aaah Madan eg Lala 
OE AOAC CO AO RUE NUT EE 


ইসলাম এহণ ও বায়‘আত 

এ ব্যাপারে সকল বর্ণনা একমত যে, eR EAE NSE 
ইসলাম গ্রহণের পর হিন্দ ইসলাম গ্রহণ করেন। তিনি খুব ভালো মুসলমান হয়েছিলেন। 
তীর ইসলাম গ্রহণ সম্পর্কে বিভিন্ন সূত্রে যে সকল তথ্য বর্ণিত হয়েছে তা একত্রিত করলে 
নিম্নের রূপ ধারণ করে: 

আবু সুফইয়ান : গতকালও তো দেখলাম তুমি এ কাজকে ভীষণ অপছন্দ করছো। 
হিন্দ : আল্লাহর কসম! আমার মনে হয়েছে, গত রাতের পূর্বে এই মসজিদে আর কোন 
দিন আল্লাহর সত্যিকার ইবাদাত হয়নি । তারা কিয়াম, রুকু ও সিজদার মাধ্যমে নামায 
আদায়ের উদ্দেশ্যেই সেখানে এসেছে। 

আবূ সুফইয়ান : তুমি যা করার তাতো করেছো । তুমি তীর নিকট যাওয়ার সময় তোমার 
Ton SER 

এ কথার পর হিন্দ ‘উছমান, মতান্তরে ‘উমারের (রা) নিকট যান । তখন হিন্দ-এর সঙ্গে 
' ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছেন এমন কিছু মহিলাও ছিলেন। ‘উছমান (রা) গিয়ে 
হয সাক্ষাতের অনুমতি নিয়ে এলেন । হিন্দ-এর ভয় ছিল, হামযার (রা) 


টি আলাম আন-নিসা’-৫/২৪৫ 
২১. মক্কা বিজয়ের দিন রাসূল (সা) ছয়জন পুরুষ ও চারজন মহিলাকে ক্ষমার আওতার বাইরে রাখেন 
' এবং তাদেরকে নাগালের মধ্যে পাওয়া মাত্র হত্যার নির্দেশ দেন। পুরুষরা হলো : ‘ইকরিমা ইবন 
আবী জাহ্‌ল, হাব্ৰবাব ইবন আল-আসওয়াদ, ‘আবদুল্লাহ ইবন সা‘দ ইবন আবী সারাহ, মুকায়্যিস 
ইবন সুবাবা, আল-হুয়ায়রিছ ইবন নুকায়য। মহিলারা হলো : হিন্দ বিন্ত ‘উতবা, আমর ইবন 

হাশিম ইবন ‘আবদুল মুত্তালিবের দাসী সাবা, হিলাল ইবন ‘আবদিল্লাহর দু'জন গায়িকা- ফারতানা 
ও আরনাব। এ দু’ গায়িকা রাসূলুল্লাহর (সা) নিন্দামূলক গান গেয়ে বেড়াতো। (আনসাব আল- 
আশরাফ-১/৩৫৭; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌- "৪৮৬) ইবন হাজার এর বাইরে আরো কিছু 
নারী-পুরুষের নাম উল্লেখ করেছেন। (ফাতহুল বারী-৮/১১-১২) 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৭৫ 


সাথে তীর আচরণের জন্য রাসূল (সা) তাকে পাকড়াও করতে পারেন, ড্ময। 

ঢেকে অপরিচিতের বেশে রাসূলের (সা) নিকট প্রবেশ করেন। 

তার সঙ্গে গেলেন আরো অনেক মহিলা । উদ্দেশ্য তাদের, EEE NEY 

বাইয়াত হওয়া ৷।তারা যখন রাসূলুল্লাহর (সা) কাছে পৌছলেন তখন তীর নিকট বসা ছিলেন 

তার দুই বেগম, কন্যা ফাতিমা ও বানু ‘আবদিল মুত্তালিবের আরো অনেক মহিলা । মাথা 

ও ths ঢাকা অবস্থায় হিন্দ কথা বললেন রাসূলুল্লাহর (সা) সাথে । উলুদের যুদ্ধে হযরত 
হামযার (রা) কলিজা চিবিয়েছিলেন ডি সজ যা যয 5 

ঢাকা অবস্থায় বললেন : 

হয়া রাসূলাল্লাহ! সেই আল্লাহর প্রশংসা, যিনি তীর মনোনীত দীনকে বিজয়ী করেছেন। 

আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট 

ভালো ব্যবহার আশা করি। এখন আমি একজন ঈমানদার ও বিশ্বাসী নারী- একথা 

বলেই তিনি তার অবগুণ্ঠন খুলে পরিচয় দেন- ইয়া রাসূলাল্লাহ! আমি হিন্দ বিনৃত 

উতবা। রাসূল (সা) বললেন : খোশ আমদেদ। হিন্দ বললেন : ইয়া রাসূলাল্লাহ! 

আল্লাহর কসম! হেয় ও অপমান করার জন্য আপনার বাড়ীর চেয়ে আমার নিকট অধিক 

প্রিয় বাড়ী ধরাপৃষ্ঠে এর মা ৰা আহা (রক 

সম্মানিত বাড়ী আমার নিকট দ্বিতীয়টি নেই ।** | 

রাসূল (সা) বললেন : আরো অনেক বেশী । তারপর তিনি তাদেরকে কুরআন পাঠ করে 

শোনান এবং বাই‘আত গ্রহণ করেন। রাসূল (সা) বললেন : তোমরা একথার উপর 

অঙ্গীকার কর যে, আল্লাহর সাথে আর কোন কিছুকে শরীক করবে না। 

হিন্দ বললেন: আপনি আমাদের থেকে এমন অঙ্গীকার নিচ্ছেন যা পুরুষদের থেকে নেন 

না৷ তা সত্বেও আমরা আপনাকে এ প্রতিশ্রুতি দিচ্ছি। 

রাসূল (সা) : তোমরা চুরি করবেনা । 

হিন্দ : ie ER Aaho Os STUN VEE NOES ET 

থাকি । আমি জানিনে, তাকি আমার জন্য হালাল হবে, নাকি হারাম হবে। 

পাশে বসা আবূ সুফইয়ান বলে উঠলেন : : অতীতে তুমি যা কিছু নিয়েছো তাতে তুমি 

হালালের মধ্যে আছ ৷ রাসূল (সা) বললেন : তুমি তো হিন্দ বিন্ত ‘উতবা । 

হিন্দ : হা, আমি হিন্দ বিন্ত ‘উতবা। আপনি আমার অতীতের আচরণকে ক্ষমা করে 

দিন। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। 

রাসূল (সা) বললেন : তোমরা ব্যভিচার করবে না। 

হিন্দ : ইয়া রাসূলাল্লাহ! কোন মুক্ত-স্বাধীন নারী কি ব্যভিচার করে? 

রাসূল (সা) : তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 


২২. আসহাবে রাসুলের জীবনকথা-১/২০৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৭৬ আসহাবে রাসূলের জীবনকথা 


হিন্দ বললেন : আমরা তো তাদেরকে শিশুকালে লালন-পালন করেছি । আপনি তাদের 
হলের বছ হত কর আগর আমা যমজ গা জন 
তার একথা শুনে ‘উমার (রা) হেসে দেন। 
' রাসূল (সা): : কারো প্রতি বানোয়াট দোষারোপ করবেনা । 
হিন্দ : : কারো প্রতি দোষারোপ করা দারুণ খারাপ কাজ । 
রাসূল (সা) : কোন ভালো কাজে আমার অবাধ্য হবে না। 
"হিন্দ: : আমরা এই মজলিসে বসার পরও কোন ভালো কাজে আপনার অবাধ্য হবো? 
রাসূল (সা) ‘উমারকে বললেন : তুমি এই মহিলাদের বাই‘আত গ্রহণ কর এবং তাদের 
মাগফিরাত কামনা করে আল্লাহর নিকট দু'আ কর । 
‘উমার (রা) তাদের বাই‘আত গ্রহণ করলেন । রাসূল (সা) মহিলাদের সাথে করমদন 
করতেন না। তিনি তীর জন্য বৈধ অথবা মাহরিম নারী ছাড়া অন্য কোন নারীকে স্পর্শ 
করতেন না, তেমনি তাদেরকে স্পর্শ করার সুযোগও দিতেন না। তাই হিন্দ যখন 
বললেন : "ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে স্পর্শ করতে চাই । বললেন : আমি 
মহিলাদের সঙ্গে করমর্দন করি না। গকতন গদ রজয়া জহর তর বছর! এক শো’ 
BL ei ARAL IE 
তঃপর রাসূল (সা) আবু সুফইয়ান ও হিন্দ- EES EM ENT 
নারী জাতির মধ্যে হিন্দ-এর ব্যক্তিত্বে ছিল এক বিশেষ বৈশিষ্ট্যের ছাপ । তার মধ্যে 
তিনি এক অনন্য মহিলা রূপে আত্মপ্রকাশ করেন। আল্লাহ তাআলা তার ভিতরের পশুত্ব, 
তার অন্তরের সকল ঘৃণা-বিদ্বেষ, বিবেক-বুদ্ধিকে আচ্ছন্নকারী মূর্খতার আবরণ এবং 
বিবেক ও চেতনাকে আচ্ছাদনকারী সকল অসত্য ও অসারতাকে দূর করে পরিক্ষার ও 
পরিচ্ছন্ন করে. দেন। ইসলাম গ্রহণের পর আর কখনো কোন ভ্রান্ত বিশ্বাসের কাছে নত 
হননি। ইসলামী বিশ্বাসকে তিনি বাস্তবে রূপদান করেন। ইসলাম পূর্ববর্তী জীবনে তাঁর 
গৃহে একটি মূল্যবান বিগ্রহ ছিল। ইসলাম গ্রহণ করে ফিরে গিয়ে- তোমার ব্যাপারে 
আমরা একটা ধোকার মধ্যে ছিলাম- একথা বলতে বলতে কুড়াল দিয়ে ভেঙ্গে চুরমার 
করে ফেলেন ।* 


একথা প্রতীয়মান হয় CE SEE OEE TR EE EE HEE 
গ্রহণ করে রাসূলুল্লাহর (সা) রিসালাতকে সত্য বলে মেনে নেওয়ার পর রাসূলুল্লাহর (সা) 
নিকট কিছু উপহার পাঠান । রাসূল (সা) তীর জন্য দুআ করেন। এ প্রসঙ্গে ইবন 


২৩. তাবাকাত-৮/২৩৬, ২৩৭; আত-তাবারী, তারীখ-২/১৬১, ১৬২; আল-ইসতীআব-৪/৪১১; উসুদুল 
গাবা-৪/৪০৯; আস-সীরাহ্‌ আল-হালবিয়্যাহ-৩/৪৬, ৪৭; এছাড়া বুখারী, মুসলিম, আবূ দাউদ, 
নাসাঈসহ বিভিন্ন গুন্থে ঘটনাটি কমবেশী বর্ণিত হয়েছে। 

২৪. তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৫৭; তাবাকাত-৮/২৩৭; আনসাবুল আশরাফ- ১/৩৬০ 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২৭৭ ' 


‘আসাকির বলেন : ইসলাম গ্রহণের পর হিন্দ দু*টি ভুনা বকরীর বাচ্চা এবং এক মশক 
' পানি তীর দাসীর মাধ্যমে রাসূলুল্লাহর (সা) নিকট পাঠান । রাসূল (সা) তখন আল- 
' আবতাহ্‌ উপত্যকায় অবস্থান করছিলেন। রাসূলের (সা) সঙ্গে তখন উম্মু সালামা, 
মায়মূনাসহ বানু ‘আবদিল মুত্তালিবের আরো কিছু মহিলা ছিলেন। খাবারগুলি রাসূলুল্লাহর 
(সা) সামনে উপস্থাপন করে দাসীটি বললো : এই উপহারটুকু আমার মনিবা পাঠিয়েছেন 
এবং বিনয়ের সাথে এ অক্ষমতার কথাও বলেছেন : বর্তমান সময়ে আমাদের ছাগীগুলি 
কমই মা হচ্ছে। রাসূল (সা) বললেন টিত ন বরকত দয 
মায়ের সংখ্যা বাড়িয়ে দিন। 


দাগী কিনে দিয়ে বাতুলুয়াহর (গা দু'জার কথা হিলকে অবহিত করলে ভিনি জীৎশ খুশী 
হন । পরবর্তীকালে দাসীটি বলতেন, আমরা আমাদের ছাগল ও তার মায়ের সংখ্যা এত 
বেশী হতে দেখেছি যা পূর্বে আর কখনো হয়নি । হিন্দ বলতেন : এটা রাসূলুল্লাহর (সা) 
দু‘আ ও তীর বরকতে হয়েছে। সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে ইসলামের 
হিদায়াত দান করেছেন। তারপর তিনি এই স্বপ্নের কথা বলতেন : আমি স্বপ্নের মধ্যে 
দেখেছিলাম, অনন্তকাল ধরে রোদের মধ্যে দাড়িয়ে আছি। ছায়া আমার নিকটেই, কিন্তু 
EEO NE SUR দেখলাম, 
আমি যেন ছায়ায় প্রবেশ করলাম ।* 


হিন্দ-এর জ্ঞানগর্ভ বাণী 

হিন্দ-এর. মুখ-নিঃসৃত অনেক জ্ঞানগর্ভ বাণী আছে যা প্রায় প্রবাদ-প্রবচনে পরিণত 
হয়েছে। শব্দ এত যাদুকরী ও ভাব এত উন্নতমানের যে, তা দ্বারা তীর তীক্ষ্ন বুদ্ধিমত্তা ও 
চমৎকার চিন্তা ও অনুধ্যান ক্ষমতা প্রমাণিত হয়। এই জীবনের রঙ্গমঞ্চ সম্পর্কে তার 
ব্যাপক অভিজ্ঞতা, সিদ্ধান্তে দৃঢ়তা, দূরদর্শিতা, সত্যকে মেনে নেওয়ার ক্ষমতা ইত্যাদি ' 
গুণের কথাও তা দ্বারা স্পষ্ট হয়ে ওঠে । এ কারণে ইবনুল আছীর তার পরিচয় দিয়েছেন 
এভাবে :** 
OO dies Sly oly 5 Bll lS 
“র্তনি ছিলেন একজন প্রাণসত্তার অধিকারিণী, আত্মুমর্যাদাবোধ সম্পর্না, স্বাধীনভাবে 
সিদ্ধান্ত খহণের যোগ্যতা সম্পর্না এবং বুদ্ধি ও প্রজ্ঞার অধিকারিণী মহিলা ৷’ 

যেমন তিনি বলেছেন : “নারী হলো বেড়ি । তার জন্য অবশ্যই একটি কণ্ঠের প্রয়োজন । 
তোমার কণ্ঠে ধারণ করার পূর্বে ভালো করে দেখে নাও, কাকে ধারণ করছো ।' তিনি 
আরো বলেছেন : : ‘নারীরা হলো বেড়ি । প্রত্যেক পুরুষ অবশ্যই তার হাতের জন্য একটি 
বেড়ি ধারণ করবে ।'*' 


২৫. তারীখু দিমাশ্ক, তারাজিম আন-নিসা’-৪৫৬, ৪৫৭ 
২৬. উসুদুল গাবা-৫/৫৬৩ CO 
২৭. আল-বায়ান ওয়াত তাবয়ীন-৩/২৬৭; আল-আ‘লাম-৮/৯৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


- ২৭৮ আসহাবে রাসূলের জীবনকথা 


পরবর্তীকালের ঘটনা । খলীফা ‘উমারের খিলাফতকাল, মক্কায় আবূ সুফইয়ানের (রা) 
' বাড়ীর দরজার সামনে দিয়ে পানি গড়িয়ে যেত । হাজীদের চলাচলের সময় তাদের পা 
পিছলে যেত । মার ay Beg এভাবে পানি গড়ানো বন্ধ করতে বলেন। আবূ 
সুফইয়ান (রা) ‘উমারের (রা) কথার গুরুত্ব দিলেন না। এরপর ‘উমার (রা) একদিন 
সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ঠিক (সেই দরজার ভিজে স্থানটিতে তার পা পিছলে গেল। 
তিনি হাতের চাবুকটি আবূ সুফইয়াংনর (রা) মাথার উপর উঁচু করে ধরে বলেন : আমি 
কি আপনাকে এই পানি গড়ানো বন্ধ করতে বলিনি? আবু সুফইয়ান সঙ্গে সঙ্গে নিজের 
শাহাদাত অঙ্গুলি দ্বারা নিজের মুখ চেপে ধরেন। তখন ‘উমার (রা) বলেন : ‘সকল 
প্রশংসা আল্লাহর যিনি আমাকে এমনও দেখালেন যে, আমি মক্কার বাতহা’ উপত্যকায় 
আবূ সুফইয়ানকে পিটাচ্ছি, অথচ তীর সাহায্যকারী নেই, আমি তাঁকে আদেশ করছি, 
আর তিনি তা পালন করছেন ।' ‘উমারের (রা) এ মন্তব্য শুনে হিন্দ বলে ওঠেন : ওহে 
‘উমার! তীর প্রশংসা কর । তুমি তার প্রশংসা করলে তোমাকে অনেক বড় কিছু দেওয়া 
হবে। 

হযরত ‘উমার ইবন আল-খাতাব (রা) যখন ইয়াধীদ ইবন আবী সুফইয়ানকে (রা) শামের 
ওয়ালী নিয়োগ করেন তখন মু‘আবিয়া (রা) ইয়াযীদের সংগে শামে যান। এ সময় আবু 
সুফইয়ান (রা) একদিন হিন্দকে (রা) বলেন : এখন যে তোমার ছেলে মু‘আবিয়া আমার 
ছেলে ইয়াযীদের অধীন থাকবে- এটা তোমার কেমন লাগবে? হিন্দ বললেন : যদি আরব 
এক্যে অস্থিরতা দেখা দেয় তখন দেখবে আমার ছেলে এবং তোমার ছেলের অবস্থান কি 
হয়। উল্লেখ্য যে, ইয়াধীদ (রা) ছিলেন আবু সুফইয়ানের (রা) অন্য স্ত্রীর সন্তান । এর 
অল্পকাল পরে ইয়াযীদ (রা) শামে মারা যান। ‘উমার (রা) তার স্থলে মু‘আবিয়াকে (রা) 
নিয়োগ করেন। এ নিয়োগ লাভের পর হিন্দ মু‘আবিয়াকে (রা) বলেন : আমার ছেলে! 
আল্লাহর কসম! আরবের স্বাধীন নারীরা তোমার মত সন্তান খুব কম জন্য দিয়েছে। এ 
ব্যক্তি তোমাকে টেনে তুলেছেন। সুতরাং তোমার পছন্দ হোক বা অপছন্দ হোক তুমি 
তার মর্জি মত কাজ করবে । হযরত হিন্দ-এর বিভিন্ন সময়ের এ জাতীয় মন্তব্য ও আচরণ 
দ্বারা বুঝা যায় হযরত ‘উমারের (রা) প্রতি ছিল তার দারুণ শ্রদ্ধাবোধ । সব সময় তাকে 
সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখতেন। 

হিন্দ একবার খলীফা ‘উমারের (রা) নিকট গিয়ে বাইতুল মাল থেকে চার হাজার দিরহাম 
ঝণের আবেদন জানিয়ে বললেন, এদিয়ে আমি ব্যবসা করবো এবং ধীরে ধীরে পরিশোধ 
করবো। খলীফা তীকে খণ দিলেন। তিনি সেই অর্থ নিয়ে কালব গোত্রের এলাকায় চলে 
যান এবং সেখানে কেনাবেচা করতে থাকেন। এর মধ্যে তিনি খবর পেলেন আবূ 
সুফইয়ান ও তীর ছেলে ‘আমর ইবন আবী সুফইয়ান এসেছেন মু‘আবিয়ার (রা) নিকট । 
' সঙ্গে সঙ্গে তিনি মু‘আবিয়ার (রা) নিকট চলে যান । 

' উল্লেখ্য যে, আগেই আবু সুফইয়ানের (রা) সাথে তার দূরত্বের সৃষ্টি হয় । 

মু‘আবিয়া (রা) মায়ের এভাবে আসার কারণ জানতে চান । হিন্দ বলেন : আমি তোমাকে 


http://islamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২৭৯ 


নজরে রাখার জন্য এসেছি। ‘উমার তো কেবল আল্লাহর জন্য কাজ করেন। এদিকে 
তোমার বাবা এসেছেন তোমার নিকট । আমার ভয় হলো তুমি সবকিছু তীর হাতে উঠিয়ে 
না দাও । মানুষ জানতে পারবে না তুমি এসব জিনিস কোথা থেকে তাকে দিচ্ছো। পরে 
উমার তোমাকে পাকড়াও করবেন। মু‘আবিয়া (রা) তীর বাবা ও ভাইকে একশো 
দীনারসহ কাপড়-চোপড় ও বাহন দিলেন। ভাই আমর এ দানকে যথেষ্ট বলে মনে 
আৰু সুফইয়ান বললেন : একে বড় দান মনে করো না হিন্দ-এর অগোচরে এ দান 
দেওয়া হয়নি। আর এই যে, সুন্দর পোশাক, এগুলো হিন্দ এনেছে। এরপর তারা সবাই 
মদীনায় ফিরে আসেন । এক সময় আবূ সুফইয়ান হিন্দকে জিজ্ঞেস করেন : ব্যবসায়ে কি 
লাভ হয়েছে? হিন্দ বলেন : আল্লাহই ভালো জানেন মদীনায় আমার কিছু ব্যবসা আছে। 
মদীনায় এসে হিন্দ তার পণ্য বিক্রি করলেন এবং ‘মারের (রা) নিকট গিয়ে ব্যবসায়ে 
তীর লোকসানের কথা জানালেন ‘উমার বললেন : তোমাকে দেওয়া অর্থ যদি আমার 
হতো আমি ছেড়ে দিতাম । কিন্তু এ অর্থ তো মুসলমানদের আর এই যে, সুন্দর পোশাক 
তুমি আবু সুফইয়ানকে দিয়েছিলে তাতো এখনো তার নিকট আছে। তারপর ‘উমার (রা) 
লোক পাঠিয়ে আবু সুফইয়ানকে গ্রেফতার করেন। হিন্দ-এর নিকট থেকে পাওনা উসূল 
করে তাকে ছেড়ে দেন। ‘উমার (রা) আবূ সুফইয়ানকে (রা) জিজ্ঞেস করেন : মু‘আবিয়া 
আপনাকে নগদে কত দিয়েছে? আবু সুফইয়ান বলেন : এক শো দীনার।* 
“আল-‘হইকদ আল-ফারীদ” গ্রন্থে এসেছে। আবু সুফইয়ান মু‘আবিয়ার নিকট থেকে 
মদীনায় এসে মারের (রা) নিকট গিয়ে বলেন : আমাকে কিছু দান করুন । ‘উমার (রা) 
বললেন : আপনাকে দেওয়ার মত আমার নিকট তেমন কিছু নেই । উমার (রা) সীল- 
মোহর একজনের হাতে দিয়ে হিন্দ-এর নিকট পাঠলেন। তাকে বলে দিলেন : তুমি তাকে 
বলবে, যে দু'টি পাত্র তুমি নিয়ে এসেছো, তা আবু সুফইয়ান পাঠিয়ে দিতে বলেছে। 
কিছুক্ষণের মধ্যে পাত্র দু'টি ‘উমারের (রা) নিকট নিয়ে আসা হলো তার মধ্যে দশ 
হাজার nasa Raging un p isin sna i v-phtea orate thay as 
উমারের (রা) পর ‘উছমান (রা) খলীফা হলেন। তিনি সেই অর্থ আবূ সুফইয়ানকে (রা) 
ফেরত দিতে চাইলেন। কিন্তু আবু সুফইয়ান তা নিতে অস্বীকৃতি জানান এই বলে: যে 
TE TN 1 37 রহ না. 


হিন্দ ও মু‘আবিয়া | 

হিন্দ-এর ছেলে মু‘আবিয়া a পান করানো EER 
আত্মমর্যাদাবোধ সম্পন্ন, উদার, ভদ্র তথা বিভিন্ন গুণে গুণান্বিত করে গড়ে তোলার চেষ্টা 
করেন। Mao Sta tia Lad Ald MLS) En dE LLG 


আবৃত্তি করতেন :** 


২৮. আলাম SALES 
২৯. প্রাগুক্ত; আল-‘ইকদ আল-ফারীদ-১/৪৯ 
৩০. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৪৮০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৮০ আসহাবে রাসূলের জীবনকথা 


pl nl lo + 18 one i 0! 
rs bly + Dy Bolg 
সীত ob A+ a2) © 4 sie 
‘আমার ছেলে সম্লান্ত মূল বা খান্দানের । তার পরিবারের মধ্যে অতি প্রিয় ও বিচক্ষণ । সে 
অশ্লীল কর্ম সম্পাদনকারী নয় এবং নীচ প্রকৃতিরও নয়। ভীরু ও কাপুরুষ নয় এবং অশুভ 
ও অকল্যাণের প্রতীকও.নয়। বানু ফিহরের শীলা, ত iLL Aa ll 
অনুমানকে সে মিথ্যা হতে দেয় না এবং ভীত হয়ে পালিয়েও যায় না ৷’ 
মু‘আবিয়া (রা) যখন ছোট্ট শিশুটি তখন একদিন একটি লোক তাকে দেখে মন্তব্য করে : 
আমার বিশ্বাস এই ছেলেটি তার জাতির নেতৃত্ব দিবে। হিন্দ বলে উঠলেন : তার সন্তান 
বিয়োগ হোক! সে তো তার জাতির নেতৃত্ব দিবেই।* 
ইয়াযীদ ইবন আবী সুফইয়ানের মৃত্যুর পর অনেকে বলাবলি করতে লাগলো, আমরা 
আশা করি মু‘আবিয়া হবে ইয়াষীদের যোগ্য উত্তরসূরী । একথা শুনে হিন্দ মন্তব্য করেন : 
মু‘আবিয়ার মত মানুষ কারো উত্তরসূরী হয় না। আল্লাহর কসম! গোটা আরব ভূমিকে 
যদি এক সঙ্গে মিলিত করা হয় এবং তার মাঝখানে তাকে ছুড়ে ফেলা হয় তাহলে যেদিক 
দিয়ে ইচ্ছা সে বেরিয়ে আসতে পারবে।** একবার তাকে বলা হলো : মু‘আবিয়া যদি 
বেঁচে থাকে তাহলে তার জাতিকে শাসন করবে । হিন্দ বললেন : তার সর্বনাশ হোক! 
যদি সে তার জাতিকে ছাড়া অন্যদেরকে শাসন না করে। একবার তিনি শিশু 
মু‘আবিয়াকে নিয়ে তায়িফ যাচ্ছেন। উটের পিঠে হাওদার সামনের দিকে মু‘আবিয়া বসা । 
এক আরব বেদুঈন তাকে দেখে হিন্দকে বলে : আপনি শিশুটিকে দু'হাত দিয়ে ভালো 
করে ধরে রাখুন এবং তাকে যত্নের সাথে প্রতিপালন করুন । কারণ, ভবিষ্যতে এ শিশু 
একজন বড় নেতা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি হবে। হিন্দ তার কথার 
₹ প্রতিবাদ করে বলেন : না, বরং সে একজন উঁচু মর্যাদাসম্পন্ন বাদশাহ এবং দানশীল 
ব্যক্তি হবে।" 
হযরত মু‘আবিয়া না) ভৰ মায়ের নিচয় বিতে দির বলেছেনঃ হিন্দ ছিলেন জাহিলী 
যুগে বা ক ইৰ এক অতি গুরুত্বপূর্ণ এবং ইসলামী যুগে একজন সম্মানিত অভিজ্ঞ 
মহিলা । হযরত মু‘আবিয়া (রা) ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ বিচক্ষণ, বুদ্ধিমান, মেধাবী 
ও দক্ষ মানুষ৷ তিনি তার যাবতীয় গুণ পিতার চেয়ে মায়ের নিকট থেকেই বেশী অর্জন 
করেন। হযরত মু‘আবিয়া (রা) পরবর্তী জীবনে কোথাও নিজের গুণ বৈশিষ্ট্যের প্রসঙ্গ 


৩১. আল-‘ইকদ আল-ফারীদ-২/২৮৭; ‘উয়ূন আল-আখবার-১/২২৪ 
৩২. আল-‘ইকদ আল-ফারীদ-৩/১৪ 
. ৩৩. আলাম আল-নিসা’-৫/২৫০ 


http:/lislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৮১ 


উঠলে অকপটে মায়ের প্রতিই আরোপ করতেন । প্রতিপক্ষের সমালোচনার জবাবে তিনি 
গর্বের সাথে প্রায়ই বলতেন : আমি হিন্দ-এর ছেলে ।* 


হযরত হিন্দ (রা) রাসূলুল্লাহর (সা) অঙ্গীকারের উপর আমরণ অটল ছিলেন। অক্ষরে : 
অক্ষরে তা পালন করেন। ইয়ারমুক যুদ্ধে যোগদান করেন এবং যুদ্ধের ময়দানে 
সৈনিকদের রোমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন । ‘উমারের (রা) খিলাফতকালে 
তিনি ছেলে মু‘আবিয়ার (রা) নিকট যান।* 

হযরত হিন্দ (রা) রাসূলুল্লাহর (সা) কয়েকটি হাদীছ বর্ণনা করেছেন। তাঁর সূত্রে 
মু'আবিয়া ও উম্মুল মু'মিনীন ‘আয়িশা (রা) হাদীছ বর্ণনা করেছেন। তীর থেকে বর্ণিত 
হাদীছের একটি এই :** 

NL sds bal ly a5 Oli Ul OL: lg ale dl slo EL SB 
Sadly Dalyg Sl Sx : JE tEy> slo Lo cplaNigns ais isl 


' “আমি নবীকে (সা) বললাম : আবূ সুফইয়ান একজন কৃপণ ব্যক্তি । তার সম্পদ থেকে 
তার অগোচরে আমি যা কিছু নিই তছাড়া তিনি আমার ছেলে ও আমাকে কিছুই দেন না. 
এতে কি আমার কোন অপরাধ হবে? তিনি বললেন : তোমার ছেলে ও তোমার প্রয়োজন 
পূরণ হয় ততটুকু যুক্তিসম্মতভাবে গ্রহণ কর!” 

তবে ইবনুল জাওযী ‘আল-মুজতানা’ গ্রন্থে বলেছেন, হিন্দ রাসূলুল্লাহ (সা) থেকে সরাসরি 
কিছু বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই ।*' 

বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় হিন্দ (রা) খলীফা হযরত ‘উমারের (রা) খিলাফতকালে 
হিজরী ১৪, খ্রীঃ ৬৩৫ সনে ইনতিকাল করেন । তিনি যে দিন ইনতিকাল করেন সে দিনই 
হযরত আবূ বকর সিদ্দীকের (রা) পিতা হযরত আবু কুহাফা (রা) ইনতিকাল করেন।*" 
তবে একথাও বর্ণিত হয়েছে যে, আবূ সুফইয়ান (রা) হযরত ‘উছমানের (রা) 
খিলাফতকালে ইনতিকাল করলে জনৈক ব্যক্তি হযরত মু‘আবিযার (রা) নিকট হিন্দকে 
বিয়ের প্রস্তাব পাঠালে তিনি জদ্রভাবে একথা বলে প্রত্যাখ্যান করেন যে, তিনি এখন বন্ধ্যা 
হয়ে গেছেন, তার বিয়ের আর প্রয়োজন নেই ।** 


৩৪. আল-বায়ান ওয়াত তাবয়ীন-২/৯২ 

৩৫. তারীখু দিমাশৃক, তারাজিম আন-নিসা’-৪৩৭; আল-আ'লাম-৮/৯৮ 

৩৬. একমাত্র তিরমিযী ছাড়া সিহাহ সিত্তার অন্য পীচটি গ্রস্থে বৰ্ণিত হয়েছে । মুসনাদে আহমাদ-৬/৩৯; 
তাবাকাত-৮/২৩৭ 

৩৭. আ‘লাম আন-নিসা-৫/২৫০ | 

৩৮. উসুদুল গাবা-৫৬৩; তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৫৭ 

. ৩৯. আল-ইসাবা-৪/8৪২৬; সাহাবিয়াত-২৭১ 


৩ http://islamiboi.wordpress.com 


Contents 


দুররা (রা) বিন্ত আবী লাহাব 


₹ হযরত রাসূলে কারীম (সা) নবুওয়াত লাভের পর তিন বছর যাবত মক্কায় গোপনে 
ইসলামের বাণী প্রচার করতে থাকেন। অনেকে তীর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ ও তীর 
রাসূলের (সা) প্রতি ঈমান আনেন। অনেকের ঈমান আনার কথা প্রকাশ পেলেও 
অধিকাংশের কথা কুরাইশদের নির্যাতনের ভয়ে গোপন থাকে । প্রথম দিকে কুরাইশরা 
রাসূলের (সা) প্রচারকে তেমন একটা গুরুত্ব দেয়নি। তিন বছর পর হযরত জিবরীল 
(আ) এসে রাসূলকে (সা) প্রকাশ্যে ইসলামের আহ্বান জানাতে বলেন এবং তাকে 
একথাও জানিয়ে দেন যে, তিনি হলেন একজন প্রকাশ্য সতর্ককারী । ইবন ‘আব্বাস (রা) 
বলেন : যখন এ আয়াত- 
Seige HO ৩ ক FAH 

‘আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন’’- নাযিল হলো, রাসূল (সা) সাফা 
পাহাড়ের চূড়ায় উঠলেন এবং উচ্চকণ্ঠে আহ্বান জানাতে লাগলেন : ওহে ফিহ্‌র গোত্রের 
লোকেরা, ওহে ‘আদী গোত্রের লোকেরা! 
এই আওয়ায শুনে কুরাইশদের নেতৃস্থানীয় সকল EE SEEN 
পারলেন না তিনি একজন প্রতিনিধি পাঠালেন কি ব্যাপার তা জানার জন্য । কুরাইশরা 
হাজির হলো, আবূ লাহাবও তাদের সঙ্গে ছিল। এরপর তিনি বললেন : তোমরা বলো, 
যদি আমি বলি যে, পাহাড়ের ওদিকের প্রান্তরে একদল ঘোড়সওয়ার আত্মগোপন করে 
আছে, তারা তোমাদের উপর হামলা করতে চায়, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? 
সবাই বললো, হা বিশ্বাস করবো । কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি । 
নবী (সা) বললেন তবে শোন, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে 
সাবধান করতে প্রেরিত হয়েছি। আবূ লাহাব বললো, তুমি ধ্বংস হও । আমাদেরকে কি 
একথা বলার জন্য এখানে ডেকেছো? 
আবূ লাহাব একথা বলার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেন। তাতে বলা 
হয়- জা পো ৯ ৩৬ | | 
‘আবু লাহাবের দু'টি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক!” 

দুর্রা (রা) ছিলেন এই আৰু লাহাব কন্যা এবং 'আবদল মতলব ছিলেন তর দাদ 


১. সূরা আশ-শু‘আরা-২১৪ 
২. সহীহ মুসলিম-১/১১৪; সহীহ বুখারী- ২/৭০৬; তাফসীর আল-খাফিন- EEE ES | 
: সূরা আল-মাসাদ : 


 http:llislamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৮৩ 


তিনি মক্কার কুরাইশ খান্দানের হাশিমী শাখার সন্তান এবং হযরত রাসূলে কারীমের (সা) 
চাচাতো বোন" NR RE TEE 
আলোচনা অপ্রাসঙ্গিক হবেনা। 

আবু লাহাব রাসূলুল্লাহর (সা) এক চাচা। তার আসল নাম ‘আবদুল ‘উষ্যা ইবন ‘আবদুল 
মুত্তালিব ইবন হাশিম । ভাতিজা মুহাম্মাদের (সা) প্রতি তার ছিল দারুণ ঘৃণা ও বিদ্বেষ । 
তাকে কষ্ট দিতে, তার ধর্ম ও সত্তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার চিন্তা ও চেষ্টার অন্ত 
ছিল না। দৈহিক সৌন্দৰ্য ও মুখমণ্ডলের দীপ্তির জন্য তাকে “আবূ লাহাব” (অগ্নিশিখা) 
বলে ডাকা হতো। অথচ দীপ্তিমান মুখমণ্ডলের অধিকারীর জন্য (আবুন নুর) ,$1 41 
অথবা £১) 21 (আবুদ দিয়া) হওয়া উচিত ছিল; কিন্তু ভবিষ্যতে তার ঠিকানা হবে 
জাহান্নাম তাই আল্লাহ প্রথম থেকেই মানুষের দ্বারা তার নাম রেখে দেন আবু লাহাব।£ 
আবূ লাহাব হযরত রাসূলে কারীমের (সা) চাচা হওয়া সত্ত্বেও ভাতিজার প্রতি তার 
বিন্দুমাত্র দয়া-মমতা ছিল না। ভাতিজা নবুওয়াত লাভের দাবী ও প্রকাশ্যে ইসলামের 
দাওয়াতী কার্যক্রম শুরু করার সাথে সাথে তাদের সম্পর্কের দারুণ অবনতি ঘটে । 
ভাতিজাকে হেয় ও লাঞ্চিত করার জন্য সে তার পিছে লেগে যায় । তাকে কষ্ট দেওয়ার 
কোন সুযোগ সে হাতছাড়া করতো না । মিথ্যাবাদী সাব্যস্ত করতে বাজার এবং বিভিন্ন 
জনসমাবেশে তার পিছনে লেগে থাকতো । ইমাম আহমাদ (রহ) আবুয যানাদের সূত্রে 
বর্ণনা করেছেন। আবুয যানাদ বলেছেন, আমাকে রাবী‘আ ইবন ‘আব্বাদ নামের এক 
ব্যক্তি, যিনি পরবর্তাতে ইসলাম গ্রহণ করেন, বলেছেন : আমি একবার যুল-মাজাযের 
সত্যত যতহ, জনতাকে সম্বোধন করে বলছেন : 


ETE তোমরা বল, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তোমরা সফলকাম 
হবে।’ তার চারপাশে জনতার সমাবেশ ছিল। আর তাকে অনুসরণ করতো দীপ্তিমান 
চেহারার এক ব্যক্তি । সে মানুষকে বলতো ‘এ ধর্মত্যাগী মিথ্যাবাদী’ । আমি লোকদের 
নিকট এই লোকটির পরিচয় জানতে চাইলে বললো : সে তীর চাচা আবু লাহাব 


তারিক ইবন ‘আবদিল্লাহ আল-মুহারিবীর বর্ণনা থেকে জানা যায়, আবু লাহাব নবীর (সা) 
কথা মিথ্যা প্রমাণ করতেই শুধু ব্যস্ত থাকতো না বরং তাকে পাথরও নিক্ষেপ করতো । 
এতে নবীর (সা) পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যেত ৷” 

শুধু কি তাই? সে মনে করতো তার অর্থ-সম্পদ তাকে দুনিয়া ও আখিরাতের সকল 
অপমান, লাঞ্ছনা ও শাস্তি থেকে রক্ষা করবে বর্ণিত হয়েছে, রাসূল (সা) যখন তার 


৩. উসুদুল গাবা-৫/৪৪৯; আল-ইসতী‘আব-৪/২৯০; সিয়ারু আ'লাম আন যাহ ২/২৭৫ 
8. তাফসীর ইবন কাছীর; সূরা লাহাব 4 
৫. প্রাগুক্ত; নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৯১ 

৬. তাফহীমুল কুরআন-৬/৫২২; ফী জিলাল আল-কুরআন-৩/২৮২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৮৪ আসহাবে রাসূলের জীবনকথা 


' সম্প্রদায়কে আল্লাহর প্রতি ঈমানের দিকে আহ্বান জানালেন তখন আবু লাহাব বললো : 
- আমার ভাতিজা যা বলছে তা যদি সত্য হয় তাহলে আমি কিয়ামতের দিন আমার অর্থ- 
. বিত্ত ও সন্তান-সন্ততিদের বিনিময়ে নিজেকে মুক্ত করতে পারবো। সে উপেক্ষা করে 
আল্লাহ তা'আলার এ ঘোষণা :' 


Ps ? bl so 5 N 0৯০ JL LN 3 52 


‘যেদিন ধন-সম্পদ ও সভ্তান-সন্ততি কোন কাজে আসবে না । সেদিন উপকৃত হবে কেবল 
সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে । 


রাসূলুল্লাহ (সা) নবুওয়াত. ্রাপ্তির আগে আবু লাহাব তার দুই পুত্র উতবা এবং 
উতাইবাকে রাসূলের (সা) দুই কন্যা রুকাইয়্যা এবং উম্মু কুলসুমের সাথে বিয়ে 
দিয়েছিল । কিন্তু রাসূলের (সা) নবুওয়াত পাওয়ার পর এবং দ্বীনের দাওয়াত প্রচারের 
শুরুতে আবু লাহাব নবীর দুই কন্যাকে তালাক দিতে তার দুই পুত্রকে বাধ্য করেছিল ।” 
হযরত রাসূলে কারীমের (সা) দ্বিতীয় পুত্র ‘আবদুল্লাহর ইনতিকালের পর আবূ লাহাব 
এতো খুশী হয়েছিল যে, STE aT ক ক, মুহাম্মাদ 
অপুত্ৰক হয়ে গেছে।" 

আবূ লাহাবের স্ত্রী তথা দুর্রার (রা) মা উম্মু জামীলের প্রকৃত নাম আরওয়া। সে ছিল 
হারব ইবন উমাইয়্যার কন্যা এবং আবূ সুফইয়ানের (রা) বোন । হযরত রাসূলে কারীমের 
(সা) প্রতি শত্রুতার ক্ষেত্রে সে স্বামীর চেয়ে কোন অংশে কম ছিল না । রাসূল (সা) যে 
পথে চলাফেরা করতেন সেই পথে এবং তীর দরজায় কাটা বিছিয়ে রাখতো । সে অত্যন্ত 
অশ্লীল ভাষী এবং প্রচণ্ড ঝগড়াটে ছিল। নবীকে (সা) গালাগাল দেওয়া এবং কুটনামি, 
নানা ছুতোয় ঝগড়া, ফেতনা-ফাসাদ এবং সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা ছিল তার 
কাজ। এক কথায় সে ছিল নোংরা স্বভাবের এক মহিলা । এ কারণে আল-কুরআনে 
৮১)। 05> 3170 - এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করে।** 


এই উম্মু জামীল যখন জানতে পারলো যে, তার নিজের এবং স্বামীর নিন্দা করে আয়াত 
নাযিল হয়েছে তখন সে রাসুূলুল্লাহকে (সা) খুঁজে খুঁজে কাবার কাছে এলো, রাসূল (সা) 
তখন সেখানে ছিলেন। সংগে হযরত আবূ বকর সিদ্দীকও ছিলেন। আবূ লাহাবের স্ত্রীর 
হাতে ছিল এক মুঠ পাথর । রাসূলের (সা) কাছাকাছি গিয়ে পৌছুলে আল্লাহ্‌ তার দৃষ্টি 
কেড়ে নেন। ফলে সে রাসূলকে (সা) দেখতে পায়নি, আবূ বকরকে (রা) দেখছিল। সে 


৭. সূরা আশ-শু'আরা-৮৮-৮৯ 

৮. তাফহীমুল কুরআন-৬/৫২২; ফী জিলাল আল-কুরআন-৩/২৮২ 
৯. তাফহীমুল কুরআন-৬/৪৯০ 
১০. সীরাতু ইবন হিশাম-১/৩৫৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৮৫ 


আবূ বকরের (রা) সামনে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার সাথী কোথায়? আমি শুনেছি 
' তিনি আমার নিন্দা করেছেন। আল্লাহর কসম! যদি আমি তাকে পেয়ে যাই তবে তার 
মুখে এ পাথর ছুড়ে মারবো । দেখ, আল্লাহর কসম! আমিও একজন কবি। এরপর সে 
lies diab 
Gl ols Uzas ois 
| Ua ios 


‘মুযাম্মামের অবাধ্যতা করেছি, তার কাজকে অস্বীকার করেছি এবং তীর দীনকে ঘৃণা ও 

অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেছি ৷” 
উল্লেখ্য যে তৎকালীন মক্কার পৌত্তলিকরা নবী কারীমকে (সা) মুহাম্মাদ না বলে 
“মুযাম্মাম’ বলতো । মুহাম্মাদ অর্থ প্রশংসিত । আর “মুযাম্মাম’ অর্থ নিন্দিত । এরপর উম্মু 
জামীল চলে গেল। আবু বকর সিদ্দীক (রা) নবীকে (সা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! সে 
কি আপনাকে দেখতে পায়নি? বললেন : না, দেখতে পায়নি । আল্লাহ তা'আলা আমার 
ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন।" 

ইবন ইসহাক বলেন, যেসব লোক রাসূলকে (সা) ঘরের মধ্যে কষ্ট দিত তাদের নাম 
হলো আবূ লাহাব, হাকাম ইবন আবুল ‘আস ইবন উমাইয়্যা, ‘উকবা ইবন আবী মুঈত, 
‘আদী ইবন হামরা, ছাকাফী ইবনুল আসদা' প্রমুখ । তারা সবাই ছিল রাসূলের (সা) 
প্রতিবেশী ৷” 

হযরত রাসূলে কারীমের (সা) এহেন চরম দুশমনের পরিণতি কি হয়েছিল তা একটু 
জানার বিষয়। বদর যুদ্ধের সময় সে মক্কায় ছিল । যুদ্ধে মুসলমানদের বিজয়ের খবর 
শোনার পর প্লেগ জাতীয় 1,1 (আল-আদাসা) নামক একপ্রকার মারাত্মক রোগে 
আক্রান্ত হয়ে মারা যায়। তিন দিন পর্যন্ত মৃতদেহ ঘরে পড়ে থাকে সংক্রমণের ভয়ে 
কেউ ধারে-কাছে যায়নি। যখন পচন ধরে গন্ধ ছড়িয়ে পড়তে থাকে তখন তার এক 
ছেলে দূর থেকে পানি ছুড়ে মেরে মৃতদেহকে গোসল দেয় কুরাইশ গোত্রের কেউ 
লাশের কাছে যায়নি । তারপর কাপড়ে জড়িয়ে উঠিয়ে মন্ধার উঁচু ভূমিতে নিয়ে যায় এবং 
একটি প্রাচীরের সাথে ঠেস দিয়ে রেখে পাথর চাপা দেয়। এই ছিল আল্লাহ ও তীর 
রাসূলের (সা) চরম দুশমনের পার্থিব নিকৃষ্ট পরিণতি ।'* 

এমন একটি নোংরা ও ভয়াবহ পরিবারে দুর্রা বিন্ত আবী লাহাব জন্মগ্রহণ করেন এবং 
বেড়ে ওঠেন । তিনি সেই শিশুকাল থেকেই পিতা-মাতার এহেন নোংরা ও কুরুচিপূর্ণ কাজ 
দেখতেন, কিন্তু তাদের এসব কাজ ও আচরণ মেনে নিতে পারতেন না । মনে মনে পিতা- 


১১. প্রাগুক্ত-১/৩৫৬ 
১২. আর রাহীক আল-মাখতুম-১০৩ 
১৩. নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৯২ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৮৬ আসহাবে রাসূলের জীবনকথা 


মাতার এসব ঘৃণ্য কাজকে প্রত্যাখ্যান করতেন। ধীরে ধীরে ইসলামের বাণী তিনি 
"হৃদয়ঙ্গম করেন। ইসলাম তার অন্তরে আসন করে নেয়। একদিন তিনি পৌত্তলিকতার 
অন্ধকার ঝেড়ে ফেলে দিয়ে ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠেন । &$ 51 হু 
= %4]। (তিনি জীবিতকে বের করেন মৃত থেকে) আল্লাহ রাব্বুল ‘আলামীন যেমন মৃত 
থেকে জীবিতকে বের করেন দুররার (রা) ইসলাম গ্রহণের ক্ষেত্রেও তাই হয়েছে বলা 

চলে। 

হযরত দুররা (রা) মক্কায় ইসলাম গ্রহণ করেন।** তবে কখন তা সঠিকভাবে জানা যায় 
না। তিনি মদীনায় হিজরাত করেন।** তার প্রথম স্বামী আল-হারিছ ইবন নাওফাল ইবন 
আল-হারিছ ইবন আবদুল মুত্তালিব । কুরাইশ পক্ষে বদর যুদ্ধে যেয়ে সে পৌত্তলিক 
অবস্থায় নিহত হয়। তার ওঁরসে দুররা (রা) ‘উকবা, আল-ওয়ালীদ ও আবু মুসলিম- এ 
তিন ছেলের জন্ম দেন। মদীনায় আসার পর প্রখ্যাত সাহাবী হযরত দিহইয়া আল- 
কালবীর (রা) সাথে তার দ্বিতয়ী বিয়ে হয়।”* এই দিহইয়া আল-কালবী (রা) ছিলেন 
প্রথমপর্বে ইসলাম গ্রহণকারী একজন মহান সাহাবী । বদরের পরে সকল যুদ্ধে তিনি 
রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহর (সা) পত্র নিয়ে রোমান সম্রাট 
হিরার্লিয়াসের দরবারে যান। অত্যন্ত সুপুরুষ ছিলেন। জিবরীল (আ) তীর আকৃতি ধারণ 
করে মাঝে মাঝে রাসূলুল্লাহর (সা) নিকট আসতেন। হযরত মু‘আবিয়ার (রা) 
খিলাফতকাল পৰ্যন্ত তিনি জীবিত ছিলেন” 

হযরত দুররা (রা) হিজরাত করে মদীনায় আসার পর যথেষ্ট সমাদর, সম্মান ও মর্যাদা 
লাভ করলেও কোন কোন মুসলিম মহিলা তাকে সহজভাবে গহণ করতে পারেননি । 
রাসূলুল্লাহর (সা) প্রতি তার পিতা-মাতার আচরণের কথা মনে করে তারা তাকে অবজ্ঞার 
দৃষ্টিতে দেখতে থাকে । দুররা (রা) বড় ব্বিতকর অবস্থায় পড়েন। এ অবস্থা থেকে রাসূল 
(সা) তীকে উদ্ধার করেন। এ সম্পর্কে বিভিন্ন সূত্রে যা বর্ণিত হয়েছে তা একত্র করলে 
নিম্নরূপ দাড়ায় : 

“দুররা বিনৃত আবী লাহাব হিজরাত করে মদীনায় আসলেন এবং রাফি‘ ইবন আল- 
মু‘আল্লা আয-যুরকীর (রা) গৃহে অবতরণ করেন । বানু যুরাইক গোত্রের মহিলারা তার 
সাথে সাক্ষাৎ করতে এসে বললো, আপনি তো সেই আবূ লাহাবের কন্যা যার সম্পর্কে 
নাযিল হয়েছে : 


ee ail He 4 209- fe GS L9 Lio EE 2 0 ka 
ly Jus 4s lb ০০০৩১9 ০" sl 2 CUS 


১৪. আয-যিরিকলী : আল-আ‘লাম-২/৩৩৮ 

১৫. সিয়ারু আ‘লাম আন-নুবালা-২/২৭৫ 

১৬. তাবাকাত ইবন সা‘দ-৮/৫০; নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৯৩ 
১৭. তাহ্যীবুল আসমা’ ওয়াল লুগাত-১/১৮৫ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৮৭ 


অত্যন্ত ব্যথিত চিত্তে দুররা (রা) রাসূলুল্লাহর (সা) মিকট এসে যুরাইক গোত্রের নারীদের 
মন্তব্যের কথা জানালেন । রাসূল (সা) তাকে শান্ত করে বললেন : বস । তারপর জুহরের 
নামায আদায় করে মিম্বরের উপর বসে কিছুক্ষণ চুপচাপ থাকলেন ৷ তারপর বললেন : 


| le Ol i> SRB JUS aioli of ld of SS Jb cll Lal 


‘ওহে না আমার পরিবারের ব্যাপারে TCE 
কসম! আমার নিকটাত্মীয়রা কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। এমন কি 
(ইয়ামানের) সুদা, হাকাম ও সাহ্‌লাব গোত্রসমূহও তা অবশ্য লাভ করবে।*” 

অপর একটি বর্ণনায় এসেছে; রাসূল (সা) দুররার (রা).মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলেন: 
‘যে তোমাকে রাগান্বিত করবে সে আল্লাহকে রাগান্বিত করবে ।'** 

নবী পরিবারের সাথে হযরত দুররার (রা) সম্পর্ক দূরের ছিল না। এ কারণে প্রায়ই উম্মুল 
মু'মিনীন ‘আয়িশার (রা) নিকট যেতেন এবং তার থেকে ইসলামের বিভিন্ন বিষয়ের জ্ঞান 
অর্জন করতেন। অনেক সময় এমনও হয়েছে যে, রাসূলুল্লাহর (সা) সেবার ক্ষেত্রে দুইজন 
পাল্লা দিচ্ছেন। যেমন একদিনের ঘটনা তিনি বর্ণনা করেছেন এভাবে : ‘আমি ‘আয়িশার 
(রা) নিকট বসে আছি, এমন সময় রাসূল (সা) ঘরে ঢুকে বলেন, আমাকে ওজুর পানি 
দাও। আমি ও ‘আয়িশা দু'জনই পানির পাত্রের দিকে দৌড় দিলাম । ‘আয়িশার আগেই 
আমি সেটা ধরে ফেললাম, রাসূলুল্লাহ (সা) সেই পানি দিয়ে ওজু করার পর আমার দিকে 
চোখ তুলে তাকালেন এবং বললেন : 

১১০ 5১ ০-৮ ০১51 - তুমি আমার (পরিবারের) একজন a al তোমার 
(পরিবারের) একজন ।** 

হযরত দুররা (রা) ছিলেন অন্যতম কুরাইশ মহিলা কবি। তিনি হাদীছও বর্ণনা করেছেন। 
নবী (সা) থেকে সরাসরি ও ‘আয়িশার (রা) সূত্রে মোট তিনটি হাদীছ বর্ণনা করেছেন। 


১৮. আ'‘লাম আন-নিসা-১/৪০৯; উসুদুল গাবা-৫/৪৫০; আল-ইসাবা-৪/৪৯০, ৪৯১; হায়াতুস সাহাবা- 
১/৩৭২ 

১৯. আশ-শাওকানী, দুররুস সাহাবা-৫৪২ 

' ২০. ইমাম আশ-শাওকানী বলেছেন, ইমাম আহমাদ হাদীছটি বৰ্ণনা করেছেন। দুররা থেকে এর 

__ বৰ্ণনাকারীদের সূত্রের সকলে ‘ছিকা’ বা বিশ্বস্ত । (দুররুস সাহাবা-৫৪৩) 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৮৮ আসহাবে রাসূলের জীবনকথা 


Jl + JLB dl cle 58s ploy axle dl sho SH dl dz pl: dG 
aly pally oni 5l UJ a> 1 ply de abl she JUS C5 lll sf al 

0 pelesls Sal or palgsils Bamlt: 
‘দুররা (রা) বলেন : রাসূল (সা) মিম্বরের উপর আছেন, তখন এক ব্যক্তি উঠে দাড়িয়ে 
প্রশ্ন করে : ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি সবচেয়ে ভালো? রাসূল (সা) বললেন: যে 
বেশী কুরআন পাঠ করে, বেশী তাকওয়া-পরহেযগারী অবলম্বন করে, বেশী বেশী ভালো 


কাজের আদেশ দেয়, বেশী বেশী খারাপ কাজ dl Ma lS ALD 
আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, সেই ব্যক্তি সবচেয়ে ভালো ৷' 


তার থেকে বর্ণিত দ্বিতীয় হাদীছটি হলো : 
LY 5১৯৮) : ১ Als all si all J, JG: edb 


‘কোন মৃত ব্যক্তির কারণে কোন জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না ৷'* 


তীর মধ্যে এক শক্তিশালী কাব্য প্রতিভা ছিল। কাব্যচর্চা করেছেন। চমৎকার ভাবসমৃদ্ধ 
কিছু কবিতা তার নামে বিভিন্ন গ্রহ্থে দেখা যায়। ফিজার যুদ্ধ সম্পর্কে তার একটি 
কবিতার কিছু অংশ নিম্নরূপ ৪* 


2 oh 02 Ba Ue Siac E91 Slab 1333 
85 BUS Ul S565 Els olin 32s 


CECE 07>, 42 si ol | Ses gi 
all lye ON labo dle all ol fey 
‘ভীতি ও আতঙ্কের দিন প্রত্যুষে তারা পাহাড়ের মত অটল বাহিনীর সাক্ষাৎ লাভ করে 
যার মধ্যে বনী ফিহ্‌রের যুদ্ধের পোশাক পরিহিত নেতৃবৃন্দও আছে। 
পাগলের মত উত্তেজিত ও বোবা বিশাল বাহিনী যখন দৃশ্যমান হয় তখন তোমার মনে 
হবে তা যেন সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গ । 


বাহিনীর সামনে নেমে আসে । 


২১. আল-ইসতী‘আব-৪/২৯১; আল-ইসাবা-৪/২৯১; আল-আ‘লাম-২/৩৩৮ 
২২. আ‘লাম আন-নিসা-১/৪০৯; শা‘য়িরাত আল-আরাব-১২০; নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-১৯৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৮৯ 


সেই তরবারির মরণরূপী মারাত্মক বিষ তাদের শীতলতম ব্যক্তিকেও উত্তেজিত করে এবং 
. উষ্ণতমকে প্রবাহিত করে দেয় । 


তারা এমন সম্প্রদায় যদি পাথর সামনে প্রতিবন্ধক হয়ে দাড়ায়, ত তারাও শক্ত হয়ে যায় 
এবং কঠিন পাথরকেও নরম করে ফেলে !' 

হযরত দুররা (রা) রাসূলে কারীমের (সা) নিকট থেকে যে সম্মান ও মর্যাদা লাভ করেন 
তা আজীবন বজায় রাখেন। রাসূল (সা) তার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে 
বিদায় নেন। আর দুররা (রা) খলীফা হযরত ‘উমারের (রা) খিলাফতকালে হিজরী ২০ 
(বিশ) সনে ইনতিকাল করেন ।** 

উল্লেখ্য যে, ইতিহাসে দুররা নামের তিনজন মহিলা সাহাবীর পরিচয় পাওয়া যায়। তীরা 
হলেন : দুররা বিনৃত আবী সুফইয়ান, দুররা বিন্ত আবী সালামা ও দুররা বিন্ত আবী 
লাহাব রাদিয়াল্লাহু ‘আনহুন্না । 


২৩. নিসা মিন ‘আসর আন-নুবুওয়াহ-১৯৬ 


৩৭-- http://islamiboi.wordpress.com 


Contents 


উম্মু কুলছুম (রা) বিনৃ্ত ‘উকবা 


মক্কার কুরায়শ খান্দানের কন্যা উম্মু কুলছুম । এটা তার ডাকনাম । আসল নাম জানা যায় 
না। পিতা ‘উকবা ইবন আবী মু‘আইত আল-উমাবী, মাতা আরওয়া বিন্ত কুরাইয ৷” 
উল্লেখ্য যে, এই উম্মু কুলছুম নামে মোট সাতজন মহিলা সাহাবীর সন্ধান পাওয়া যায়৷" 
‘আফফানের (রা) বৈপিত্রেয় বোন কারণ, আরওয়া বিন্ত কুরাইয হযরত ‘উছমানেরও 
(রা) মাতা । উম্মু কুলছুমের (রা) আপন দুই ভাই আল- ওয়ালীদ ও 'উমারা মক্কা বিজয়ের 
সময় ইসলাম খএ্হণ করেন।" 

হযরত উম্মু কুলছুমের (রা) পিতা ছিল মহানবীর (সা) মাক্নী জীবনের একজন জানি 
দুশমন । মক্কায় নবী (সা) ও দুর্বল মুসলমানদের উপর বাড়াবাড়ি রকমের নির্যাতনের 
জন্য ইতিহাসে সে খ্যাত হয়ে আছে। বদর যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে বন্দী হয় এবং 
রাসূলুল্লাহর (সা) নির্দেশে তাকে হত্যা করা হয়। উম্মু কুলছুম (রা) তখন মক্কায় । পাষণ্ড 
পিতার হত্যার খবর শোনার পর তার চোখ থেকে এক ফৌটা পানিও পড়েনি বলে 
এতিহাসিকগণ উল্লেখ করেছেন। 

উম্মু কুলছুম (রা) মক্কায় অল্প বয়সে পিতৃগৃহে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন এবং 
সেখানেই রাসূলুল্লাহর 0) aE UNE মতক তহলম 
দুই কিবলার দিকে নামায আদায়কারীদের অন্যতম ।* 

তিনি প্রথম মুহাজির মহিলা যিনি পালিয়ে একাকী মদীনার পথে বের হন । 


তার জন্ম হয়েছিল মক্কার এক চরম ইসলামবিদ্বেষী পরিবারে ইসলাম গ্রহণের কথা 
জানাজানি হয়ে গেলে মারাত্মক প্রতিকূল অবস্থার মুখোমুখী হন। তার উপর যুলম- 
নির্যাতন নেমে আসে। ঘরে আবদ্ধ করে রাখা হয়, যাতে তিনি মদীনাগামী মুহাজিরদের 
সাথে হিজরাত করতে না পারেন। এ অবস্থায় তাকে একটা দীর্ঘ সময় অতিবাহিত করতে 
হ্‌য়। 

ইবন ‘আবদিল বার (মৃ. ৪৬৩ হি.) বলেন, হিজরী সপ্তম সন পর্যন্ত উম্মু কুলছুম (রা) 
হিজরাতের সুযোগ আসে এবং মক্কা থেকে পালিয়ে মদীনায় উপস্থিত হন৷ হুদায়বিয়ার 


১. উসুদুল গাবা-৫/৬১৪; তাহযীবুল আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৬৫; Ul Ll dlls scab 
২/২৭৬ 
২. দ্র. উসুদুল গাবা-৫/৬১২-৬১৫ 
৩. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৩৮৩ 
8. প্রাগুক্ত 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৯১ 


সন্ধির একটি শর্ত ছিল, মক্কার কেউ ইসলাম গ্রহণ করে মদীনায় গেলে তাকে ফেরত 
পাঠাতে হবে। উম্মু কুলছুম (রা) মদীনায় পৌছার দুই দিন পর তার দুই সহোদর আল- 
ওয়ালীদ ও ‘উমারা ইবন ‘উকবা তাকে ফেরত দানের দাবী নিয়ে মদীনায় রাসূলুল্লাহর 
(সা) নিকট পৌছে। তখন সূরা আল-মুমতাহিনার ১০ম আয়াতটি নাযিল হয় এবং তাতে 
মক্কা থেকে আসা মহিলা মুহাজিরদেরকে ফেরত দিতে বারণ করা হয়। এ আয়াত 
নাযিলের পর রাসূল (সা) উম্মু কুলছুমকে (রা) তীর ভাইয়ের হাতে অর্পণ করতে 
অস্বীকার করেন“ তিনি তাদেরকে বলেন : 

| 09 Js! br ols 
“শর্ত ছিল পুরুষদের সম্পর্কে, স্ত্রীলোকদের সম্পর্কে নয় ।'” 
হযরত উম্মু কুলছুমের (রা) মদীনায় হিজরাতের ঘটনাটি বেশ চমকপ্রদ ও বিস্ময়কর । 
বিভিন্ন এতিহাসিক সূত্রে জানা যায়, তিনি একাকী মক্কা থেকে বের হন এবং পথে খুযা'আ 
গোত্রের এক ব্যক্তিকে সঙ্গী হিসেবে গ্রহণ করেন। পায়ে হেঁটে, মতান্তরে উটের পিঠে চড়ে 
মদীনায় পৌছেন। ইবন সা'দ (মৃ. ২৩০ হি.) বলেন : একমাত্র উম্মু কুলছুম (রা) ছাড়া 
অন্য কোন কুরায়শ মহিলার ইসলাম সহকারে এক জা আহ ও তার হুলের ঘরে 
হিজরাত করার কথা আমাদের জানা নেই ।' 
হযরত উম্মু কুলছুমের (রা) মক্কা থেকে মদীনায় হিজরাতের কাহিনী ও কৌশলের কথা 

তার মুখেই শুনা যাক : 

EUR HE DSI TE EET EE TERETE EEE 
তিন চারদিন সেখানে অবস্থান করে আবার মক্কায় ফিরে আসতাম । আমার এমন যাওয়া- 
আসাতে কেউ বারণ করতো না। এক পর্যায়ে আমি মদীনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ৷ 
একদিন গ্রামের উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম । আমাকে যারা এগিয়ে দিতে এসেছিল 
তারা কিছুদূর এগিয়ে দিয়ে ফিরে গেল। আমি একাকী চলছি, এমন সময় খুযা'আ 
গোত্রের এক ব্যক্তির সাথে দেখা হলো । তিনি জিজ্ঞেস করলেন : তুমি কোথায় যাবে? 
আমি জানতে চাইলাম : আপনি এ প্রশ্ন করছেন কেন এবং আপনি কে? 
বললেন : আমি খুযা'আ গোত্রের লোক। 
তিনি খুযাআ গোত্রের লোক বলাতে আমি নিশ্চিন্ত হলাম ৷ কারণ, এ গোত্র রাসূলুল্লাহর 
(সা) সঙ্গে সন্ধি ও শান্তিচুক্তি সম্পাদন করেছিল আমি আমার পরিচয় দিয়ে বললাম : 
আমি কুরায়শ গোত্রের একজন নারী, UOT কিন্তু আমার 
পথ জানা নেই । 


৫. আল-বায়হাকী, দালাযিল আন-নুবুওয়াহ্‌-৪/১৭১; আল হজ াৰ, ৪/8৬৫; নাসাবু কুরায়শ-১৪৫ 

৬. তাফহীমুল কুরআন-খণ্ড-১৭, পৃ. ৭২; ইমাম রাধীর তাফসীরে কাবীর ও ইবনুল আরাবীর আহকামুল 
কুরআনের সূত্রে তাফহীমুল কুরআনে হাদীছটি উল্লেখ করা হয়েছে। 

৭. তাবাকাত-৮/২৩০ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৯২ আসহাবে রাসূলের জীবনকথা 


বললেন : আমি তোমাকে মদীনায় পৌছে দিচ্ছি । 

তারপর তিনি BES SEINE CHEST CEE EEE 
এক সময় আমরা মদীনা পৌছুলাম। তিনি ছিলেন একজন উত্তম সঙ্গী । আল্লাহ তাকে 
ভালো প্রতিদান দিন। আমি উম্মুল মু'মিনীন উম্মু সালামার (রা) নিকট গিয়ে নিজের 
পরিচয় দিলাম তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন: মহান আল্লাহ রাব্বুল ‘আলামীন ও 
তার রাসূলের (সা) দিকে হিজরাত করেছো? 

বললাম : হা । তবে আমার ভয় হচ্ছে, আমাকে ফিরিয়ে দেওয়া হয় কিনা । 

' একটু পরে রাসূল (সা) উম্মু সালামার (রা) নিকট আসলেন উম্মু সালামা (রা) তীকে 
আমার বিষয়টি জানালে তিনি আমাকে “মারহাবান ওয়া ‘আহলান’ বলে স্বাগত 
জানালেন । 

বললাম : আমি আমার দীনের জন্য আপনার নিকট পালিয়ে এসেছি। আমাকে আশ্রয় 
দিন। ফেরত পাঠাবেন না। ফেরত পাঠালে আমাকে এমন শাস্তি দিবে যা আমি সহ্য 
করতে পারবো না । 

রাসূল (সা) বললেন : মহান আল্লাহ মহিলাদের ব্যাপারে সক্ধিচুক্তি অকার্যকর ঘোষণা 
করেছেন। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, হুদায়বিয়ার সন্ধিচুক্তির যে ধারাতে 
মকন্ধাবাসীদেরকে ফেরত দানের কথা ছিল, তাতে কেবল পুরুষদের কথা উল্লেখ ছিল, 
মহিলাদের সম্পর্কে কোন কথা ছিল না। এরপর রাসূল (সা) নিম্নের এ আয়াত দুইটি পাঠ 
করেন :” 


Cc bili firs CASUAL? EE ER Se EE BLT eit Ul 
bos Le ay Ee 653 b ous) al Aa iss ORs LL 
EOP ON ETE RESPEC) fs iy (RC Ass 
b EE + ll > 5 ATL NTE il LG Ey IS pass 

SBS Bl [554 SUS US ll S23 bo es SSL ols .S> ale al 
bss pS SHALE b VEST LI S| 


‘হে মু’মিনগণ! তোমাদের নিকট মু'মিন নারীরা হিজরাত করে এলে তাদের পরীক্ষা 
করবে; আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পার 
যে, তারা মু’মিন তবে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাবে না মু'মিন নারীগণ 
কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মু’মিন নারীদের জন্য বৈধ নয় । কাফিররা যা 


৮. সূরা আল-মুমতাহিনা-১০-১১ 


http://islamiboi.wordpress.com 


Contents 


"আসহাবে রাসূলের জীবনকথা ২৯৩ 


ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও। অতঃপর তোমরা তাদেরকে বিয়ে করলে 
তোমাদের কোন অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে মাহর দাও । তোমরা কাফির 
নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখ না। তোমরা যা ব্যয় করেছো তা ফেরত 
চাইবে এবং কাফিররা ফেরত চাইবে যা তারা ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান; তিনি 
' তোমাদের মধ্যে ফয়সালা করে থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । তোমাদের স্ত্রীদের 
মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের মধ্যে থেকে যায় এবং তোমাদের যদি সুযোগ 
আসে তখন যাদের স্ত্রীগণ হাতছাড়া হয়ে গেছে তাদেরকে, তারা যা ব্যয় করেছে তার 
সমপরিমাণ অর্থ প্রদান করবে । ভয় কর আল্লাহকে, যার প্রতি তোমরা ঈমান এনেছো ৷” 
তঃপর রাসূলুল্লাহ (সা) উম্মু কুলছুম (রা) এবং তীর পরে যে সকল নারী মদীনায় 
এসেছেন তাদের সকলকে এ আয়াতের আলোকে পরীক্ষা করেছেন। হযরত ইবন 
‘আব্বাসকে প্রশ্ন করা হলো : নারীদেরকে পরীক্ষা করার রাসূলুল্লাহর (সা) পদ্ধতি কি 
ছিল? বললেন : তিনি মদীনায় আগত মহিলাদের এভাবে শপথ করাতেন : আল্লাহর 
কসম! স্বামীর প্রতি ঘৃণা-বিদ্বেষবশত আমি ঘর থেকে বের হইনি । আল্লাহর কসম! এক 
যমীন থেকে অন্য এক যমীনের প্রতি আকর্ষণবশত বের হইনি। আল্লাহর কসম! পার্থিব 
কোন লোভ-লালসাবশত ঘর ত্যাগ করিনি। আল্লাহর কসম! কেবল আল্লাহ ও তীর 
রাসূলের (সা) মুহাব্বতে ঘর ত্যাগ করেছি।* 
উপরোক্ত ঘটনার মাধ্যমে উম্মু কুলছুমের (রা) তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও দৃঢ় ঈমানের পরিচয় 
পাওয়া যায়। আল্লাহ রাব্বুল ‘আলামীন তাকে কেন্দ্র করে ইসলামী শরী‘আতের 
অনেকগুলো বিশেষ বিধান জারী করেন। এ তীর জন্য এক বিশেষ মর্যাদার বিষয় । 
মাদানী জীবনে হযরত উম্মু কুলছুম (রা) মহিলা সাহাবীদের মধ্যে এক বিশেষ মর্যাদার 
আসনে অধিষ্ঠিত হন। হযরত রাসূলে কারীম (সা) তাঁকে সম্মানের দৃষ্টিতে এবং তার 
ঈমানী সততাকে খুব বড় করে দেখতেন। কোন কোন জিহাদে তাঁকে সংগে নিয়ে গেছেন 
এবং আহতদের সেবায় নিয়োগ করেছেন। যুদ্ধলব্ধ গনীমতেও তাকে অংশ দিয়েছেন।*' 
বিয়ে 


হিজরাতের আগ পর্যন্ত উম্মু কুলছুম (রা) বিয়ে করেননি । মদীনায় আসার পর প্রখ্যাত 
চারজন সাহাবী তাঁকে বিয়ের পয়গাম পাঠান। তীরা হলেন : যুবায়র ইবন আল- 
‘আওয়াম, যায়দ ইবন হারিছা, ‘আবদুর রহমান ইবন ‘আউফ ও ‘আমর ইবন আল-‘আস 
(রা) । তিনি বৈপিত্রেয় ভাই ‘উছমান ইবন ‘আফ্ফানের (রা) সাথে পরামর্শ করেন। 
‘উছমান (রা) তাকে রাসূলুল্লাহর (সা) সাথে পরামর্শ করতে বলেন। তিনি রাসূলুল্লাহর 


৯. মুখতাসার তাফসীর ইবন কাছীর-৩/৪৮৫; তাফসীরুল খাযিন মা‘আ হামিশ আল-বাগাবী-৭/৭৮; 
সীরাতু ইবন হিশাম-২/৩২৫; সিয়ারু আ‘লাম আন-নুবালা'-২/২৭৬; আয-যাহাবী ৪ তারীখ- 
২/৪০০; যাদুল মা'আদ-৩/৩০০ 

১০. নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৩৮৬ 


http://islamiboi.wordpress.com 


Contents 


২৯৪ আসহাবে রাসূলের জীবনকথা 


(সা) নিকট যান এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য তার পরামর্শ চান । রাসূল (সা) তাকে বলেন 
: তুমি যায়দ ইবন হারিছাকে বিয়ে কর । তোমার জন্য ভালো হবে । তিনি যায়দকে বিয়ে 
করেন। 

হযরত যায়দ (রা) মূতার যুদ্ধে শহীদ হলেন। অতঃপর হযরত যুবায়র ইবন আল- 
আওয়াম (রা) তীকে বিয়ে করেন। হযরত যুবায়রের (রা) স্বভাবে একটু রূড়তা ছিল। 
বেগমদের প্রতি বেশ কঠোর আচরণ করতেন । 

এ কারণে হযরত উম্মু কুলছুম (রা) তালাকের আবেদন করেন এবং তিনি তালাক দেন। 
এভাবে তীদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর হযরত ‘আবদুর রহমান ইবন ‘আওযফ (রা) 
তীকে বিয়ে করেন। ‘আবদুর রহমান রোগাক্রান্ত হয়ে ইনতিকাল করেন। তখন ‘আমর 
ইবন আল-‘আস (রা) মিসরের গভর্নর । তিনি উম্মু কুলছুমকে (রা) বিয়ে করেন এবং 
NT UN 0 77 
খিলাফাতকাল ৷ 


সন্তান 

হযরত যুবায়র ইবন আল-‘আওয়ামের (রা) ঘরে যায়নাব এবং ‘আবদুর রহমান ইবন 
‘আওফের (রা) ঘরে ইবরাহীম, হুমায়দ, মুহাম্মাদ ও ইসমা‘ঈলের জন্ম হয়। হযরত 
যায়দ ও ‘আমর ইবন আল-‘আসের (রা) ঘরে কোন সন্তানের জন্ম হয়নি। তার 
সন্তানদের মধ্যে হুমায়দ একজন তা্বি‘ঈ এবং বড় মাপের ফকীহ ‘আলিম হন । তিনি বহু 
হাদীছ বর্ণনা করেছেন। তিনি তীর মামা হযরত ‘উছমানের (রা) নিকট থেকে ছোট 
বেলায় হাদীছ শুনেছেন। ইবনুল ‘ইমাদ আল-হাম্বলী বলেছেন : তিনি একজন খ্যাতিমান 
মর্যাদাসম্পন্ব ‘আলিম ছিলেন। হিজরী ৯৫ সনে মৃত্যুবরণ করেন।** 

সেকালে যখন লেখা-পড়ার মোটেই প্রচলন ছিল না তখন যে কয়েকজন কুরায়শ মহিলা 
কিছু লিখতে পড়তে জানতেন । উম্মু কুলছুম (রা) তাদের একজন তিনি লিখতে ও 
পড়তে জানতেন । রাসূলুল্লাহর (সা) দশটি হাদীছ বর্ণনা করেছেন। তার থেকে যারা 
হাদীছ বর্ণনা করেছেন তাদের মধ্যে তার দুই পুত্র হুমায়দ ইবন ‘আবদির রহমান ও 
ইবরাহীম ইবন ‘আবদির রহমান বিশেষ উল্লেখযোগ্য । হুমায়দ ইবন নাফি‘ও তার সূত্রে 
হাদীছ বৰ্ণনা করেছেন।”* সাহীহাইনে (বুখারী ও মুসলিম) তার হাদীছ সংকলিত হয়েছে। 
একটি হাদীছ মুভাফাক ‘আলাইহি । ইবন মাজাহ্‌ ছাড়া সিহাহ সিভার অন্যান্য গ্রসেও 
হাদীছগুলো সংকলিত হয়েছে” 


১. তাহযীব আল-আসমা’ ওয়াল লুগাত-২/৩৬৫; তাহযীব আত-তাহযীব- ১২/৪৭৭; আনসাব আল- 
আশরাফ-১/৪৭১; সিয়ারু আলাম আন-নুবালা’-২/২৭৭ 
১২. শাযারাত আয-যাহাব-১/৩৮৬-৩৮৭ 
১৩. আল-ইসতী‘আব-২/৭৯৪ 
১৪. সাহাবিয়াত-২৪৩; নিসা’ মিন ‘আসর আন-নুবুওয়াহ্‌-৩৮৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসমা’ বিন্ত ‘উমাইস (রা) 


আরবের খাস‘আম গোত্রের কন্যা আসমা’ । পিতা ‘উমাইস ইবন মা‘আদ এবং মাতা 
খাওলা বিন্ত ‘আওফ ৷ মা খাওলা, যিনি হিন্দা নামেও পরিচিত, কিনানা গোত্রের মেয়ে । 
আসমার ডাক নাম উন্মু ‘আবদিল্লাহ ।১ উন্মুল মু'মিনীন হযরত মায়মুনার (রা) সৎ বোন 
ছিলেন।২ হযরত ‘আলী ইবন আবী তালিবের বড় ভাই জাফর ইবন আবী তালিবের (রা) ' 
সাথে বিয়ে হয়।৩ তিনি ছিলেন একদল বিখ্যাত মহিলা সাহাবীর সহোদরা অথবা সৎ 
বোন । তাদের সংখ্যা নয় অথবা দশজন ।8 

রাসূলুল্লাহ (সা) মক্কায় দারুল আরকামে অবস্থান গ্রহণের পূর্বে তিনি মুসলমান হন ।৫ 
এরই কাছাকাছি সময়ে তার স্বামী হযরত জা‘ফারও (রা) ইসলাম গ্রহণ করেন।৬ ইসলাম 
গ্রহণের পর তিনি স্বামীর সাথে হাবশায় হিজরাত করেন। সেখানে তীদের তিন ছেলে- 
‘আবদুল্লাহ, মুহাম্মাদ ও ‘আওনের জন্ম হয়।৭ 

EE A SEE ROE SE OER 
থেকে সরাসরি মদীনায় পৌছেন।৮ মদীনায় পৌছে তিনি উম্মুল মু'মিনীন হযরত হাফসার 
(রা) ঘরে যান। তখন সেখানে হযরত ‘উমার (রা) উপস্থিত হন। তিনি প্রশ্ন করেন 
মহিলাটি কে? বলা হলো : আসমা’ বিন্ত ‘উমাইস । ‘উমার বললেন : হ্যা, সেই হাবশী 
মহিলা, সেই সাগরের মহিলা! আসমা’ বললেন : হ্যা, সেই । ‘উমার (রা) বললেন 
বললেন : হ্যা, তা আপনি ঠিক বলেছেন। আপনারা রাসূলুল্লাহর (সা) সাথে ছিলেন। 
তিনি আপনাদের ক্ষুধার্তদের আহার করাতেন এবং মূর্খদের শিক্ষা দিতেন । আর আমরা 
দেশ থেকে বনু দূরে অসহায় অবস্থায় আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য পড়ে ছিলাম । 
ধৈৰ্য ও দৃঢ়তার সাথে কঠিন থেকে কঠিনতর বিপদ-মুসীবতের মুকাবিলা করছিলাম । দেখি 
রাসূল (সা) ফিরে আসুন, বিষয়টি তাকে অবহিত করবো। অনেকটা ক্ষোভের সাথে 
আসমা’ এ কথাগুলো বলেন। এরই মধ্যে রাসূল (সা) এসে উপস্থিত হন। আসমা’ (রা) 


.' সিয়ারু আলাম আন-নুবালা-২/২৮২ 
সীরাতু ইবন হিশাম-১/২৫৭, টীকা-৭; সিয়ারুস সাহাবিয়াত-১৪১ 
তাবাকাতে ইবন সা‘দ-৮/২৮০; ইবন কুতায়বা; আল-মা‘আরিফ-১৭১, ১৭৩ 
আল-ইসাবা-৪/২৩১ 
তাবাকাত-৮/২৮০ 
সীরাতু ইবন হিশাম-১/১৩৬ 
প্রাগুক্ত-১/৩২৩, ২/৩৫৯; আনসাবুল আশরাফ-১/১৯৮; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৮৩; 
জামহারাত আনসার আল-‘আরাব-৩৯০ 
আনসাবুল আশরাফ-১/১৯৮; সীরাতু ইবন হিশাম- ২/৩৫৯, ২৬৯ 


http://islamiboi.wordpress.com 


AA 


St 


Contents 


২৯৬ আসহাবে রাসূলের জীবনকথা 


ভীকে সবকথা খুলে বলেন রাসূল (সা) বলেন : তারা তো এক হিজরাত করেছে, আর 
. তোমরা করেছো দুই হিজরাত । এদিক দিয়ে তোমাদের মর্যাদা বেশি ।৯ 

' ‘আমির থেকে বর্ণিত হয়েছে। আসমা’ অভিযোগ করেন এ ভাষায়_: ইয়া রাসূলাল্লাহ! এই 
লোকেরা মনে করে যে, আমরা মুহাজির নই । জবাবে রাসূল (সা) বলেন : যারা এমন 
কথা বলে তারা অসত্য বলে। তোমাদের হিজরাত দুইবার হয়েছে। একবার তোমরা : 
নাজ্জাশীর নিকট হিজরাত করেছো । আরেকবার আমার নিকট ॥১০ 

রাসূলুল্লাহর (সা) এ মুখ নিঃসৃত সুসংবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে হাবশায় 
হিজরাতকারী ব্যক্তিরা দারুণ উৎফুল্মু হন। তারা আসমার নিকট এসে এ সুসংবাদের 
সত্যতা যাচাই করে যেতেন ।* 

এতিহাসিক মূতার যুদ্ধ হয় হিজরী অষ্টম সনে। হযরত আসমার (রা) স্বামী জা“ফার (রা) 
ছিলেন এ যুদ্ধের একজন অন্যতম সেনা অধিনায়ক ৷ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। 
খবরটি রাসূলুল্লাহর (সা) নিকট পৌছার পর তিনি আসমার (রা) বাড়ীতে ছুটে যান এবং 
বলেন, জাফারের ছেলেদেরকে আমার সামনে নিয়ে এসো । আসমা’ ছেলেদেরকে গোসল 
করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহর (সা) সামনে হাজির করেন । রাসূলুল্লাহর (সা) 
চোখ দুইটি পানিতে ভিজে গেল। তিনি ছেলেদেরকে জড়িয়ে ধরে চুমু দেন। আসমা’ 
জিজ্ঞেস করলেন, জা‘ফারের কি কোন খবর পেয়েছেন? রাসূল (সা) জবাব দিলেন, “হ্যা, 
সে শহীদ হয়েছে।” এতটুকু শুনতেই আসমা’ চিৎকার দিয়ে ওঠেন এবং বাড়ীতে একটা 
মাতমের রূপ ধারণ করে । প্রতিবেশী মহিলারা তার পাশে সমবেত হয় এবং তাকে বলে, 
রাসূল (সা) বুকে হাত মারতে নিষেধ করছেন। সেখান থেকে উঠে রাসুল (সা) নিজের 
ঘরে ফিরে এলেন এবং বললেন : তোমরা জা‘ফারের ছেলেদের জন্য খাবার তৈরি কর । 
কারণ তাদের মা আসমা’ শোক ও দুঃখে কাতর হয়ে পড়েছে।২ 

অতঃপর রাসূল (সা) ব্যথিত চিত্তে বিমর্ষ মুখে মসজিদে গিয়ে বসেন এবং হযরত 
জা‘ফারের (রা) শাহাদাতের খবর ঘোষণা করেন। ঠিক এ সময় এক ব্যক্তি রাসূলুল্লাহর 
(সা) নিকট এসে বলে, জা‘ফারের স্ত্রী মাতম শুরু করেছেন এবং কান্নাকাটি করছেন। 
তিনি লোকটিকে বলেন, তুমি যাও এবং তাদেরকে এমন করতে বারণ কর । কিছুক্ষণ পর 
লোকটি আবার ফিরে এসে বলে, ইয়া রাসূলাল্লাহ, তারা তো বিরত হচ্ছে না। তিনি 
লোকটিকে আবার একই কথা বলে পাঠালেন কিন্তু তাতেও কোন কাজ হলো না। তখন 
রাসূল (সা) বললেন, তার মুখে মাটি ভরে দাও। সহীহ বুখারীতে একথাও এসেছে যে, 
হযরত ‘আয়িশা (রা) এ লোকটিকে বলেন, আল্লাহর কসম! তোমরা যদি এ কাজ (মুখে 


৯. ফাতহুল বারী-৭/৩১৭; জারা গাযওয়াতি খায়বার; নন হাদীছ নং-২৫০৩; ফী 
. ফাদায়িলি আস-সাহাবা; কানযুল ‘উন্মাল-৮/৩৩৩ 

১০. তাবাকাত-৮/২৮১; আল-ইসাবা-৪/২৩১ 

১১. বুখারী-২/৬০৭-৬০৮; তাবাকাত-৮/২৮১ 

১২. SATE আনসাবুল আশরাফ- -১/৩৮০ 


http:/fislamiboi.wordpress.com 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ২৯৭ 


মাটি ভরা) না কর তাহলে রাসূল (সা) কষ্ট থেকে মুক্তি পাবেন না। তৃতীয় দিন রাসূল 
0 OR AEN A 


ENO TES POET EEE °F HEN 
হুনাইন যুদ্ধের সময়কালে হযরত আবু বাক্রের সাথে আসমার দ্বিতীয় বিয়ে অনুষ্ঠিত হয়। 
রাসূলুল্লাহ (সা) স্বয়ং বিয়েটি পড়ান ।২8 এই বিয়ের দুই বছর পর 'দশম হিজরীর 
জুলকা‘দা মাসে. আবু বাকরের (রা) ওরসে ছেলে মুহাম্মাদ ইবন আবী বাকরের জন্ম হয়। 
আসমা’ তখন রাসূলুল্লাহর (সা) বিদায় হজ্জের কাফেলার সাথে শরীক হয়ে মক্কার পথে 
ছিলেন। জুল হুলায়ফা পৌছার পর মুহান্মাদ ভূমিষ্ঠ হয়। এখন তিনি হজ্জ আদায়ের 
ব্যাপারে সংশয়িত হয়ে পড়েন। স্বামী আবু বাকরও (রা) তাকে মদীনায় ফেরত পাঠাতে 
চাইলেন। অবশেষে রাসূলুল্লাহর (সা) মতামত জানতে চাওয়া হলো। রাসূল (সা) 
বললেন, তাকে বলো সে যেন গোসল করে হজ্জের ইহরাম বেধে নেয় ।১৫ 
হিজরী অষ্টম সনে প্রথম স্বামী জা“ফারের ইনতিকালে হযরত আসমা’ (রা) ভীষথ ব্যথা 
পান। কিন্তু আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় এই শোক ও দুঃখকে তিনি 
tk REL DUB ei UAL LC 
বাকরের (রা) মৃত্যুতে তিনি আবার শোকে মুহ্যমান হয়ে পড়েন। ধৈর্য ও সহনশীলতার 
মাধ্যমে তিনি এ শোকও কাটিয়ে ওঠেন। মৃত্যুকালে আবু বাকর (রা) ওসীয়াত করে যান, 
স্ত্রী আসমা’ তাকে অন্তিম গোসল দিবেন। আসমা’ তাঁকে গোসল দেন।১৬ গোসল দেয়া 
শেষ হলে তিনি উপস্থিত মুহাজিরদের লক্ষ্য করে বলেন : আমি রোযা আছি। আর 
দিনটিও ভীষণ ঠাণ্ডার । আমাকেও কি গোসল করতে হবে? লোকেরা বললো : না ১৭ 
হযরত আবু বাকরের (রা) ইনতিকালের সময় তার ওুরসে আসমার গর্ভে জন্য নেওয়া 
সন্তান মুহাম্মাদের বয়স প্রায় তিন বছর ছিল।১৮ পরবর্তীকালে এই মুহাম্মাদ তৃতীয় খলীফা 
হযরত উছমানের (রা) হত্যার মত মারাত্বক ট্রাজেডীর এক অন্যতম সাক্ষী অথবা 
নায়কে পরিণত হন। 
দ্বিতীয় স্বামী আবু বাকরের (রা) মৃত্যুর পর হযরত আসমা’ হযরত ‘আলীকে (রা) তৃতীয় 
স্বামী হিসেবে গ্রহণ করেন। শিশু মুহাম্মাদ ইবন আবী বাকর মায়ের সাথে সৎ পিতা 
‘আলীর (রা) সংসারে চলে আসেন এবং তাঁর স্গেহছায়ায় ও তত্বাবধানে বেড়ে ওঠেন। 
উল্লেখ্য যে, পরবর্তীকালে হযরত ‘উছমান (রা) হত্যার দায়-দায়িত্ব যে অনেকে হ্যরত ‘আলীর 
(রা) উপর চাপাতে চেয়েছিলেন, তার মূল কারণ এই সৎ পুত্র মুহাম্মাদের আচরণ। 
১৩. মুসনাদ-৬/৩৬৯ 
১৪. আল-ইসাবা-৪/২৩১ 
১৫. তাবাকাত-৮/২৮২; মুসনাদ-৬/৩৬৯; মুসলিম-৩/১৮৫-১৮৬ 
১৬. মুওয়াত্তা ইমাম মালিক-১/২২৩; তাবাকাত-৮/২৮৩ 
১৭. মুওয়াত্তা-১/২২২-২২৩; সিয়ারু আ‘লাম আন-নুবালা- ২/২৮৬ 
১৮. তাবাকাত-৮/২৮৪ 


৩৮-- http://islamiboi.wordpress.com 


‘ Contents 


২৯৮ আসহাবে রাসূলের জীবনকথা 


জা‘ফার ও মুহাম্মাদ ইবন আবী বাকর। একদিন এই দুই ছেলে একজন আরেকজনের 
উপর কৌলিন্য ও শ্রেষ্ঠত্‌ প্রকাশ করে বলতে থাকে, আমি তোমার চেয়ে বেশী 
এ বিতর্ক চলতে থাকে হযরত ‘আলী (রা) তাদের মা আসমাকে বললেন, তুমিই তাদের 
‘এ বিবাদের ফয়সালা করে দাও । আসমা’ বললেন, আমি আরব যুবকদের মধ্যে 
জা‘ফারের চেয়ে ভালো কাউকে পাইনি, আর বৃদ্ধদের মধ্যে আবু বাকরের চেয়ে বেশী 
ভালো কাউকে দেখিনি । ‘আলী (রা) বললেন, তুমি তো আমার বলার কিছু রাখলে না। 
তুমি খা বলেছো, তাছাড়া অন্য কিছু বললে আমি বেজার হতাম । আসমা’ তখন বলেন, 
আর ভালো মানু হিসেবে আপনি তিনজনের মধ্যে তৃতীয় 1৯৯ 

হযরত ‘আলীর (রা) গুরসে হযরত আসমা’ ছেলে ইয়াহইয়াকে জন্মদান করেন। তবে 
ইবন সা'দ তীর তাবাকাতে মুহাম্মাদ ইবন ‘উমারের সূত্রে বর্ণনা করেছেন যে, ‘আলীর 
(রা) গুরসে আসমার গর্ভে দুই ছেলে- ইয়াহইয়া ও ‘আওনের জন্ম হয়। প্রথমোক্ত 
বর্ণনাটি সঠিক বলে মনে হয়। কারণ, বেশীর ভাগ সীরাত বিশেষজ্ঞ উক্ত মতটিই গ্রহণ 
করেছেন। শেষোক্ত মতটিকে ‘আল্লামা ইবনুল আছীর ভুল বলেছেন। তিনি লিখেছেন, 
এটা ইবনুল কালবীর একটা কল্পনা । আর তিনি ছিলেন একজন প্রসিদ্ধ মিথ্যাবাদী ২০ 
তাহলে হযরত আসমার (রা) তিন স্বামীর ঘরে মোট সন্তান সংখ্যা দাড়ায় পাচজন। 
হযরত জা‘ফারের ঘরে মুহাম্মাদ, ‘আবদুল্লাহ, ‘আওন, আবু বাক্রের (রা) ঘরে মুহাম্মাদ 
এবং ‘আলীর (রা) ঘরে ইয়াহইয়া ।২১ পাচজনই পুত্র সন্তান । 

পূর্বেই ইঙ্গিত করা হয়েছে যে, মুহাম্মাদ ইবন আবী বাকর খলীফা ‘উছমানের 
খিলাফতকালের বিদ্রোহ ও বিশৃংখলায় জড়িয়ে পড়েন। আর এরই প্রেক্ষিতে হিজরী ৩৮ 
সনে তিনি মিসরে নিহত হন। গাধার চামড়ার মধ্যে ভরে তার মৃতদেহ জ্বালিয়ে ফেলে 
ততি নিষ্ঠুরভাবে প্রতিশোধ নেওয়া হয়। ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে স্বভাবতঃই মা 
আসমা’ ভীষণ দুঃখ পান। কিন্তু ভেঙ্গে না পড়ে ধৈর্য ধারণ করেন। এই মর্মন্তুদ খবর 
শোনার পর জায়নামায বিছিয়ে নামাযে দাড়িয়ে যান।২২ 

হযরত আসমা’ (রা) হাবশা অবস্থানকালে সেখানকার সাদামাটা ধরনের টোটকা 
চিকিৎসার জ্ঞান অর্জন করেন। রাসুলুল্লাহ (সা) যখন অন্তিম রোগশয্যায় এবং পার্থিব 
জীবনের প্রান্ত সীমায় তখন উন্মু সালামা ও আসমা’ (রা) মিলিতভাবে রাসূলুল্লাহর (সা) 
রোগ ‘জাতুল জান্ব’ বলে নির্ণয় করেন এবং তীকে ওুষধ পান করাতে উদ্যোগী হন । 
রাসূল (সা) কোন প্রকার গুঁষধ পান করতে অস্বীকৃতি জানান। ঠিক সে সময় তিনি একটু 
অচেতন হয়ে পড়েন। এটাকে তারা দুইজন একটি সুযোগ বলে মনে করেন। তারা 


১৯. প্রাগুক্ত-৮/২৮৫; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৮৭ 

২০. উসুদুল গাবা-৫/৩৯৫; সিয়ারুস সাহাবিয়াত-১৪৪; আল-ইসতীআৰ২ ২/৭৪৫ 
২১. আনসাবুল আশরাফ-১/৪৪৭ 

২২. আল-ইসাবা-৪/২৩১; সাহাবিয়াত-১৭৩ 


http://islamiboi.wordpress.com 


Contents 


আসহাবে রাসূলের জীবনকথা ২৯৯ 


রাসূলুল্লাহর (সা) মুখ একটু ফাক করে ওষধ ঢেলে দেন। কিছুক্ষণ পরে তার অচেতন 
RE SUA EL UES Tn বন! এ ব্যবস্থাপত্র 
সম্ভবতঃ আসমা’ দিয়ে থাকবে ।২৩ | 
হযরত আসমা’ (রা) থেকে ষাটটি হাদীছ বর্ণিত হয়েছে। তীর নিকট যাঁরা হাদীছ শুনেছেন 
ও বর্ণনা করেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন-- ‘আবদুল্লাহ ইবন জা‘ফার, 
ইবন ‘আব্বাস, কাসিম ইবন মুহাম্মাদ, ‘আবদুল্লাহ ইবন শাদ্দাদ ইবন আল-হাদ, ‘উরওয়া, 
সাঈদ ইবন মুসায়্যিব, উম্মু ‘আওন বিন্ত মুহাম্মাদ ইবন জা‘ফার, ফাতিমা বিনত ‘আলী, 
আবু ইয়াধীদ আল মাদানী ২৪ তিনি সরাসরি রাসূলুল্লাহ (সা) থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান 
০ 0 লয়ত জলা: ক আকচ থয 
শিখিয়ে দেন। আসমা’ সেটি পাঠ করতেন ।২৫ ' 
তিনি স্বপ্নের তাবীরও ভালো জানতেন। এ কারণে হযরত ‘উমার (রা) সচরাচর তার কাছ 
থেকেই স্বপ্নের ব্যাখ্যা নিতেন ।২৬ 
EEE EE HC NET CTE TR EE EEE 
হযরত আসমাও এর কিছু দিন পরে ইনতিকাল করেন ।২৭ 
একদিন রাসূল (সা) আসমার প্রথম স্বামী জা‘ফারের তিন ছেলেকে খুবই ক্ষীণ ও দুর্বল 
দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, এদের এমন অবস্থা কেন? আসমা’ বলেন, তাদের 
অতিমাত্রায় নজর লাগে । রাসূল (সা) বলেন, তা তুমি ঝাড়-ফুঁক কর না কেন । হযরত 
আসমার একটি মন্ত্র জানা ছিল। তিনি সেটি রাসূলকে (সা) শোনান রাসূল (সা) শুনে 
বলেন, হ্যা, এটি ঠিক আছে।২৮ 
হযরত আসমা’ EE EET PET TE EE CET HOE 
জড়িত ছিলেন। কোন কোন বর্ণনায় দেখা যায়, হযরত ফাতিমার (রা) বিয়ের সময় তিনি 
বেশ কর্মতৎপরতা দেখান । পাত্রী পক্ষ থেকে তিনি জামাই ‘আলীর (রা) বাড়ীতে যান।২৯ 


২৩. বুখারী-২/৮৫১; মুসনাদ-৬/৪৩৮; আনসাবুল আশরাফ-১/৫৪৫ 
২৪. আদ-দুররুল মানছুর-৩৫; সিয়ারু আলাম আন-নুবালা-২/২৮৭ 
২৫. মুসনাদ-৬/৩৬৯; কান্য আল-‘উন্মাল-১/২৯৯ 
২৬. কান্য আল-‘উন্মাল-৩/১৫৩; আল-ইসাবা-৪/২৩১; হায়াতুস্‌ সাহাবা-৩/৪৫০ 
২৭. তাহজীবুত তাহজীব-১২/৩৯৯; শাজারাতুজ জাহাজ-১/১৫, ৪৮ 
২৮. মুসলিম-২/২২৩ 
২৯. হায়াতুস সাহাবা-২/৬৬৭-৬৬৮ 


http://islamiboi.wordpress.com 


Contents 


Bishi 


(ক) (সিয়ারু আলাম আন নুবালা, (বৈরূত : [আল -মুওয়াস্সাতুর রিসালা, সংস্করণ- 
৭, ১৯৯০) 


(খ) তাযকিরাতুল হুফ্‌ফাজ, (বৈরূত : দারু ইহইয়া আত-তুরাছ আল-ইসলামী) 
(গ) তারীখ গতা জার ভয়াল লা কোয়রো : 


মাকতাবা আল-কুদসী, tA i 


ইবন হাজার : 


(ক) তাহ্যীব আত-তাহধীব, (হায়দ্রাবাদ : “দায়িরাতুল মা‘আরিফ, ১৩২৫ হি.; 
বৈরূত : দারুল মা‘রিফা) k 

(খ). তাকরীব আত-তাহযীব, (লাখনৌ) 

(গ) আল-ইসাবা ফী তাময়ীয আস-সাহাবা, (বৈরূত : : দার আল-ফিকর, ১৯৭৮) 

(ঘ) লিসান আল-মীযান, (হায়দ্রাবাদ, ১৩৩১ হি.) 


' (ঙ) ফাতহুল বারী, (মিসর, ১৩১৯ হি.) 


ইবনুল ‘ইমাদ Es hl শাযারাত আয-যাহাব, (বৈরুত : আল-মাকতাব আত-' 


তিজারী) 

. . জামাল উদ্দান ইউসুফ আল-মিয্যী: EE EERE OR আর-রিজাল, 
. (বৈরূত : মুওয়াস্‌সাসাতুর রিসালা, সংস্করণ-১, ১৯৮৮) 

- আবু ইউসুফ : কিতাব আল-খারাজ, (বৈরুত : দার আল-মা'রিফা, ১৯৭৯) 


ইবন কাছীর : 


(ক) তাফসীর আল-কুরআন আল-‘আজীম, (মিসর : “দারু ইহইয়া আল-কুতুব 


আল-“আরাবিয়্যা) 


J খে) ' মুখতাসার তাফসীর ইবন কাছীর, (বৈরূত : দার আল-কুরআন আল-কারীম, 


১৯৮১) 
(গ) আস-সীরাহ RE (বৈরূত : দারুল কুতুব আল-'ইলমিয়্যা) 
(ঘ) (ঘ) আল-বিদায়া ওয়ান নিহায়া, (বৈরুত : মাকতাবাহ্‌ আল-মা‘আরিফ; 
বৈরূত : দারুল কুতুব আল-ইলমিয়্যা, ১৯৮৩) 
ইবনুল জাওযী : সিফাতুস সাফওয়া, (হায়দ্রাবাদ : দায়িরাতুল মা*আরিফ, ১৩৫৭ হি.) 
ইবন সা‘দ : আত-তাবাকাত আল-কুবরা, (বৈরূত : দারু সাদির) 
ইবন ‘আসাকির : আত-তারীখ আল-কাবীর, (শাম: মাতবা‘আতু আশ-শাম 
১৩২৯ হি.) 
ইয়াকূৃত আল-হামাবী : মু‘জাম আল-বুলদান, বৈরত : কযা হর 
আল-‘আরাবী) 
আবুল ফারাজ আল-ইসফাহানী : কিতাব আল-আগানী, (মিসর : ১৯২৯) 
ইবন হাযাম : জামহারাতু আনসাব আল-'আরাব, (মক্কা : : দার আল-মা'আরিফ, 


.' ইবন খাল্লিকান : ওফায়াতুল আ'‘য়ান, (মিসর : মাকতাবা আন-নাহ্‌দা আল- 


http://islamiboi.wordpress.com 


১৪. 


১৫. 


১৬. 


৩১. 


৩২. 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৩০১ 
মুহাম্মাদ আল-আলুসী : বুলুগ আল-আরিব ফী মা'রিফাতি  আহওয়ালিল ‘আরাব, 


(১৩১৪ হি.) 
ইবনুল আছীর : 


(ক) উসুদুল গাবা ফী মা‘রিফাতিস সাহাবা, (বৈরুত : দাক ইহইয়া আত-তরাহ 


 আল-‘আরাবী) 

(খ) তাজরীদু আসমা’ আস-সাহাবা, (হায়দ্রাবাদ : alc aes সংস্কর 
চ. tad 

আল-বালাযুরী : 


(ক) আনসাব আল-আশরাফ, (মিসর : দার আল-মা‘আরিফ) 


(খ) ফুতুহ আল-বুলদান, (মিসর : মাতবা‘আ আল-মাওরসূ ‘আত, ১৯০১) 


আয-যিরিক্লী : আল-আ'‘লাম, (বৈরূত : দারা হম গল মলাদিন। সংস্করণ-৪, 
১৯৭৯) 
ইবন হিশাম : আল-সীরাহ্‌ আন-নাবাবিয়্যা, a a 
ইউসুফ ভল কায হায়াত আস-সাহাবা, (দিমাশ্‌ক : দারুল কালাম, সংস্করণ- 
২, ১৯৮৩) 
সাঈদ আল-আনসারী, মাওলানা : সিয়ারে আনসাব, (ভারত : CE 
নিয়ায ফতেহপূরী : সাহাবিয়াত, (করাচী : নাফীস একাডেমী) 
ইবন ‘আবদিল বার : আল-ইসতী‘আব (আল-ইসাবার পার্শ্বটীকা) 
Wal খলীল জু্ম‘আ : যয়া _আহলিল বায়ত, (দিমাশ্্‌ক : দারুল য়ামামা, 
ণ-৩, ১৯৯৮) 
হি সাল্লাম আল-জামহী : তাবাকাত আশ শু'আরা (বৈরূত : দারুল কুতুব আল- 
‘ইলমিয়্যা, ১৯৮০) 
ইবন কুতায়বা : : আশ-শিরু ওয়াশ শুআরা' (বৈরুত : ফিল হং হা বমি 
সংস্করণ-১, ১৯৮১) 
ড. আবদুর রহমান আল-বাশা : সুওয়ারুন মিন হায়াত আস-সাহাবা, (সৌদি আরব, 
সংস্করণ-১) 
ড. শাওকী দায়ফ : তারীখ আল-আদাব ন আল-আরাবী, কোয়রো : দার আল- 
মা‘আরিফ, সংস্করণ-৭) 
ড়. EME তারীখ আল-আদাব আল-আরাবী, (বৈরূত : দারুল ‘ইল্‌ম লিল 
মালায়ীন, ১৯৮৫) 
জুরযী যায়দান : তারীখ আল-আদাব আল-লুগাহ্‌ আল-“আরাবিয়্যা, (বৈরূত : দারু 
মাকতাবা আল-হায়াত, সংস্করণ-৩, ১৯৭৮) 


. ‘আলাউদ্দীন ‘আলী আল-মুত্তাকী : কান্য আল-‘উম্মাল, (বৈরত : মুওয়াস্সাসাতুর 


রিসালা, সংস্করণ-৫, ১৯৮৫) 

আহমাদ ‘আবদুর রহমান আল-বান্নী : বণ ভার আযান নিন আসরার আল- 
ফাতহির রাব্বানী (শারহুল মুসনাদ), (কায়রো : দার-আশ-শিহাব) 

ড. মুসতাফা আস-সিবা*ঈ : আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী* আল- 
ইসলামী, (বৈরুত : আল-মাকতাব আল-ইসলামী, সংস্করণ-২, ১৯৭৬) 


http://islamiboi.wordpress.com 


Contents 


৩০২ আসহাবে রাসূলের জীবনকথা 


৩৩. 


৩৪. 
৩৫. 
৩৬. 


৩৭. 


৩৮. 
৩৯. 


80. 
8১. 
8২. 


8৩. 
88. 


' হাজী খালীফা : : কাশ্‌ফ আজ-জুনূন ‘আন আসামী আল-কুতুব ওয়াল ফুনুন, (বৈরুত :. 
দার আল-ফিক্র, ১৯৯০) 
মুহাম্মাদ আল-খাদারী বেক: তারীখ আল-উমাম আল-ইসলামিয়্, (a আল- 


' মাকতাবা আত-তিজারিয়্যা আল-কুবরা, ১৯৬৯) 


মুহিউদ্দীন ইবন শারফ আন-নাওবী : তাহযীব আল-আসমা'’ ওয়াল নুগাত, (দ্য: 

আত-তিবা‘আ আল-মুগীরিয় : 

দায়িরা-ই-মা'আরিফ-ই-ইসলামিয়া (লাহোর) 

ইবন ‘আবদি রাব্বিহি : আল-‘ইকদ আল.ফরীদ, (কায়রো লুজনাতুত তা'লীফ 
ওয়াত তারজামা, সংস্করণ-৩, ১৯৬৯) 

ইবন মানজুর : লিসান আল-‘আরাব, (কায়রো : দারু মা‘আরিফ) | 

‘উমার রিদা কাহহালা : আ*লাম আন-নিসা', (বৈরুত 'মুআস্সাসাতুর রিসালা, 
সংস্করণ-৫, ১৯৮৪) 

মাহমূদ মাহদী আল-ইসতানবুলী ও মুসতাফা আশ-শিলবী : নিসা’ হাওলার রাসূল 


" (সা), (জিদ্দা : মাকতাবা আস-সাওয়াদী, সংস্করণ-৯, ২০০১) 


আহমাদ খলীল জুম‘আ : নিসা’ মিন্চুভু্টস্পীন-নুবুওয়াহ্‌, (কা! দারু তায়্যিবা 
আল-খাদরা, সংস্করণ-২, ২০০০) 

সাঈদ আনসারী :: সিয়ারুল সাহাবিয়াত, উ্টাজগড়, ১৩৪১) 

সায়্যিদ সুলায়মান নাদবী : সীরাতে “আয়িশা (রা), (করাটচী : উদ একে িল) 
ড. আবদুর কারীম যায়দান= আল-মুফাস্সাল ফী আহকাম আল-মারআতি ওয়াল 


' বায়ত ‘ফী EL স্য AAT TT 
-_সংস্করণ-৩, ১৯৯৭) 


8৫. 


৫৩. 


৫৪. 


আল-বাকিল্লানী : ই'জাজ ৰ (বৈরুত : মুজস্সাসাতুল কুতুব আছ- 


" ছাকাফিয়্যা, সংস্করণ-১, ১৯৯১) 


. আস-সুয়ৃতী { আদ-দুররুল মানছুর, (বৈরূত : দারুল মা'রিফা) 
.  ‘আবদুল৷কাদির আল-বাগদাদী : খাযানাতুল আদাব, (বৈরূত : দারু সাদির) 


মুহাম্মাদ. ‘আলী আশ-শাওকানী : দাররুস সাহাবা ফী মানাকিব আল-কারাবা ওয়াস 
সাহাবা, (দিমাশৃক : দারুল ফিক্র, সংস্করণ-১, ১৯৮৪) 


ন বুরহানউদীন আল-হালাৰী : আস-সীরাহ্‌ আল-হালাবিয়্যা, (মিসর : 


সংস্করণ-১, ১৯৬৪) 
আল-বায়হাকী : দালায়িল আন-নুবুওয়াহ্‌, বৈরূত : দারুল কুতুব আল-*ইলমিয়্যা, 
সংস্করণ-১, ১৯৮৫) 
আহমাদ খলীল জুম‘আ : নিসা’ মুবাশ্শারাত বিল জান্নাহ্‌, (বৈরুত : দারু ইবন 
কাছীর, সংস্করণ-৪, ২০০১) 


(বৈরূত : দারুল কুতুব আল-‘ইলমিয়্যা, সংস্করণ-১, ১৯৮৪) 

আহমাদ যীনী দাহলান: আস-সীরাহ্‌ আন-নাবাবিয়্য, (বৈরূত : আহলিয়া লিন নাশ্র 
ওয়াত তাওযী‘, ১৯৮৩) ৰ 

আবু নু‘আইম আল-ইসফাহানী : হিলয়াতুল আওলিয়া, ব্রত: : দার আল-কিতাব 


' আল-আরাবী, সংস্করণ-২, ১৯৬৭) 


Hilslislan Soi wordoress,oom 


Contents 
আসহাবে রাসূলের জীবনকথা ৩০৩ 


আহমাদ খলীল জুম'আ : বানাত আস-সাহাবা, (বৈর্ত : আল-যামামা, সংস্করণ-১, 
১৯৯৯) 

আস-সামহুদী : ওফা’ আল-ওফা’, (বৈরূত : দারু ইহইয়া আত-তুরাছ আল-“আরাবী, 
সংস্করণ-৪, ১৯৮৪) 

ইবন ‘আসাকির : তারীখু দিমাশ্ক, (দিমাশ্ক : দারুল ফিক্র) 

আল-হায়ছামী : মাজমা‘* আয-যাওয়ায়িদ ওয়া মানবা‘উল ফাওয়ায়িদ, (বৈরূত : 
মুআস্সাসা আল-মা‘আরিফ, ১৯৮৬) 

মুস‘আব আয-যুবায়রী : নাসাবু কুরায়শ, (মিসর : দার আল-মা‘আরিফ, সংস্করণ-৩) 
ইবন কায়্যিম : যাদ আল-মা‘আদ, (বৈরূত : মুআস্‌সাসাতুর রিসালা, সংস্করণ-২, 
১৯৮২) 

আল-ওয়াকিদী : আল-মাগাযী, (বৈরুত : ‘আলম আল-কুতুব) 

ইবন সায়্যিদ আন-নাস : ডিয়ূন আল-আছার ফী ফুনুনংআল-মাগাযী ওয়াস সিয়ার, 
(মুআসৃসাসাতু ‘ইয্যিদ্দীন) 

ইবন কুতায়বা 'উয়ুন আল-আখবার, (দারুল কুতুব, ১৯৬৩) 

ইবন কুতায়বা : আল-মা‘আরিফ, (মিসর. দারুল মা‘আরিফ, সংস্করণ-৪, বই 
মানসূর ‘আলী নাসিফ : আত-আল-জামি* লিল উসূল, (মিসর : মাতবা*আতু আল- 
বাবী আল-হালাবী, সংস্করণ-৪) 

আত-তাবারী : তারীখ আল-উমাম, ওয়াল মুলুক, (বৈরুত : দারুল কুতুব আল- 
‘ইলমিয়্যা সংস্করণ-২, ১৯৮৮) 


. ‘আবদুল বাদী‘ সাকার ॥*শাহরাত আল-আরাব, (আল-মাকতাব আল-ইসলামী, 


সংস্করণ-১, ১৯৬৭) 
আল-জাহিজ : আল-বামান ওয়াত তাবয়ীন, (বৈরত ও দারুল ফিক্‌র) 
আহমাদ খলীল জুগ‘আ : নিসা’ মিনাত তারীখ, (দিমাশ্্‌ক : দারুল য়ামামা, সংস্করণ- 
১, ১৯৯৭) 
ড. ‘আঙ়িশাণ“আবদুর রহমান : তারাজিমু সায়্যিদাত বায়ত আন-নুবুওয়াহ্‌, (কায়রো : 
দার আদ-দায়ান লিত-তুরাছ, সংস্করণ-১, ১৯৮৮) 
ইৰন'দুরাইদ : আল-ইশতিকাক, (কায়রো, ১৯৫৮) 
ইবনৎকুদামা আল-মাকদাসী : আল-ইসতিবসার ফী নাসাবিস সাহাবা মিনাল আনসার, 
(বৈরূত : দারুল ফিক্‌র) 
ইমাম আল-বুখারী : আল-আদাব আল-মুফরাদ, (ঢাকা : আহসান পাবলিকেশন, 
২০০১) 
‘আবদুর রউফ দানাপুরী : আসাহ আস-সীরাহ্‌, (করার) 
< রর আবদুল মা‘বুদ : আসহাবে রাসূলের জীবনকথা, খণ্ড-১-৫, (ঢাকা : 

লাদেশ ইসলামিক সেন্টার) 

ড়. অহনা অব্য মাৱ আসহাবে রাসূলের কাব্য প্রতিভা, (ঢাকা : আহসান 
পাবলিকেশন, সংস্করণ-১, ২০০৩) 
হাদীছের বিভিন্ন গ্রন্থ 


http://islamiboi.wordpress.com 


